আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমল 


[ বাংলা - Bengali - J, ] 


অনুবাদ : জাকের উল্লাহ আবুল খায়ের 
সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2012 - 1433 


IsSlamMHouse. 


https://archive.org/details/@salim molla 


£ 


|} 


{ald Leis 


(idl ll 


EE FT TT FR 


ALN SN Lays 


LS; ws = 213 sl 


2012 - 1433 


ISlamMHOoUuSse. 


el oe ls 
আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমলসমূহ 


সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যিনি যাবতীয় প্রশংসাঃ 
প্রশংসিত এবং সব ধরনের মহ্ত্তর গুণে গুণান্বিত| সমস্ত প্রশংসা 
মহান আল্লাহর যিনি তার বান্দাদের প্রিয় বস্তুর দিক রাস্তা দেখান 
এবং প্রিয় বস্ত-গুলোকে বান্দার জন্য সহজ করেন। আর সালাত 
ও সালাম নাযিল হোক বিশেষভাবে বাছাইকৃত রাসূলের উপর 
যিনি আমানতদার। আর আমার প্রভুর সালাত ও সালাম কিয়ামত 
অবধি সব সময় বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এর উপর| আমীন। 


অতঃপর, 


যে সব আমল আল্লাহ তাঁর বান্দাদের থেকে অধিক পছন্দ 
করেন এবং অধিক খুশি হন, আল্লাহর গোলামীকে পরিপূর্ণ 
বাস্তবায়ন করতে একজন বান্দা সে আমলগুলি করতে, যে চেষ্টা ও 
পরিশ্রম করে তারই ভিত্তিতে আল্লাহর প্রতি বান্দার মহব্বত পূর্ণতা 


3 


লাভ করে এবং বান্দার প্রতি তার রবের মহব্বত বাস্তব রূপ 


নেয় | 


বিষয়টি যেহেতু এমনই, তাহলে একজন বান্দাকে অবশ্যই আল্লাহ্‌ 
তা'আলা যে সব আমল পছন্দ করেন এবং যে সব আমলে তিনি 
অধিক খুশি হন, তা জানতে হবে। তারপর তাকে অবশ্যই সে 
আমলগুলো জানার পর তদনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে 
ও সেটা বাস্তবায়ণ ও সার্বক্ষনিক সেটার অনুগামী হওয়ার প্রচেষ্টা 
তাওফিক চাইতে হবে। যেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আল্লাহর দরবারে এ বলে প্রার্থনা করতেন- 


> Sh SM ll > DS YF > J AU )! in 
“sl Ul (S23) Pl SL (82 J! i J> ULE “ 


তোমাকে যে মহব্বত করে, তার মহব্বত কামনা করি এবং যে 
আমল তোমার মহব্বত পর্যন্ত পৌছায়, সে আমল কামনা করি। হে 


আল্লাহ! তোমার মহব্বতকে আমার নিকট আমার জান-মাল, 
পরিবার-পরিজন এবং ঠাণ্ডা পানি হতে অধিক প্রিয় করে দাও”! | 


আল্লাহ রাব্বুল আলামীনের অপার অনুগ্রহ ও হিকমত হল, যে 
অভীষ্ট লক্ষ্যকে তিনি বান্দার জন্য পছন্দ করেন এবং মহব্বত 
করেন, তা হাসিল করার জন্যে আল্লাহ্‌ তা'আলা এমন একটি 
মাধ্যম নির্ধারণ করেন, যার দ্বারা বান্দা তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছুতে 
পারে। এরই ধারাবাহিকতায় আল্লাহ্‌ তা'আলা বান্দার সবচেয়ে 
মহান উদ্দেশ্য ও সর্বোত্তম লক্ষ্য- আল্লাহর নৈকট্য লাভ ও তার 
সন্তুষ্টি অর্জন তা- হাসিলের জন্য কিছু মাধ্যম ও উপকরণ নির্ধারণ 
করে দিয়েছেন, আর তা হচ্ছে, আল্লাহর উপর ঈমান এবং সৎ 
আমল করা; যা আল্লাহ তার বান্দাদের জন্য শরী‘আত হিসেবে 
প্রদান করেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বর্ণনা করেছেন। এমনকি ইসলাম ইসলাম, তার যাবতীয় আকীদা 
* তিরমিযী, হাদীস নং ৩৪৯০ ; মুস্তাদরাকে হাকিম, হাদীস নং ৩৬২১ দুর্বল 
সনদে ৷ তবে তিরমিযী এর অপর বর্ণনা, n 
হাদীস নং ৩২৩৫; এর পক্ষে সমর্থক হাদীস হিসেবে বিবেচিত। যা একটি 


সহীহ হাদীস । [সম্পাদক] 
5 


ও বিধান সবই আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্যকে বাস্তবায়িত করে। 
আল্লাহ্‌ তা'আলা বলেন, 


z20 3520 


[ro 55U (© SAE lS 


হে মুমিনগণ, আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং তার 
তোমরা সফল হও । [সূরা মায়েদা, আয়াত: ৩৫] 


আল্লাহর বাণী: {5% 41174; এর অর্থ হল, তোমরা নেক 
আমল তালাশ কর, যাতে তা দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে 
পার। আর তা হচ্ছে, যাবতীয় নেক আমলসমূহ, যা দ্বারা একজন 
বান্দা তার রবের নৈকট্য লাভ করতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি, 
মহব্বত ও কাছে থাকার সৌভাগ্য লাভে ধন্য হয়। 


এখানে একটি কথা মনে রাখতে হবে, ইসলামী শরিয়তে 
যত প্রকার নেক আমলের কথা বলা হয়েছে, সব নেক আমলের 
ফযিলত ও মৰ্যাদা এক নয় এবং সমান নয়। যদিও সমস্ত নেক 


আমলের ক্ষেত্রে মূলনীতি হল, আল্লাহ তা পছন্দ করেন এবং 
তাতে আল্লাহ সন্তুষ্ট ও খুশি হন, কিন্তু আল্লাহর নিকট প্রিয় ও 
পছন্দনীয় হওয়ার বিবেচনায় আমলসমূহের মধ্যে পার্থক্য আছে 
এবং আমলসমূহের বিভিন্ন স্তর আছে| একটি আমল অপর 
আমলের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ হওয়া বা আল্লাহর নিকট 
অধিক পছন্দনীয় হওয়া স্বাভাবিক । এ কারণে দেখা যায়, কোন 
আমল অধিক উত্তম আবার কোন আমল কম উত্তম আবার কোন 
আমল শুধু উত্তম । আমলের স্তর ও মর্যাদা অসংখ্য ও অগণিত ৷ 


আর মানুষও এ সব আমলে প্রবিষ্ট হওয়ার ক্ষেত্রে বিভিন্ন 
পর্যায়ের হয়। প্রত্যেকেই প্রথমত আল্লাহ তা'আলার কর্তৃক তার 
প্রতি প্রদত্ত তাওফীক অনুসারে, তারপর আল্লাহর নাম, সিফাত ও 
কর্মসমূহ সম্পর্কে জানার ক্ষেত্রে তারতম্যের ভিত্তিতে, তারপর 
শরী‘আত অনুমোদিত নেক আমলসমূহের ফযীলত, সেগুলোর বৈধ 
সময়, ও অবৈধ সময় সম্পর্কে জানার পার্থক্যের ভিত্তিতে তা 
নির্ধারিত হয়ে থাকে। কারণ, একই নেক আমল শুধুমাত্র আমল 
হিসেবে কখনও কখনও আল্লাহর নিকট শ্রেষ্ঠত্ব লাভ করে থাকে; 


তখন আল্লাহর নিকট সেটি অন্য আমলের তুলনায় বড় হিসেবে 
7 


গণ্য হয়, আর সে জন্য আল্লাহ সেটাকে অধিক ভালোবাসেন। 
যেমন, ঈমান, সালাত ইত্যাদি নেক আমলসমূহ ৷ অনুরূপভাবে 
সময়ের কারণেও অনেক সময় নেক আমলসমূহের মধ্যে পার্থক্য 
পরিলক্ষিত হয়। ফলে তুলনামূলক কম ফজিলতপূর্ণ আমল তার 
বৈধ সময়ে আদায় করাতে আমলটির সাওয়াব অধিক ও আল্লাহর 
নিকট অধিক প্রিয় হয়ে থাকে, এঁ সময়ে তুলনামূলক অধিক 
ফজিলত-পূর্ণ আমলসমূহ আদায় করার তুলনায় । যেমন, আযানের 
সময় কুরআন তিলাওয়াত করার তুলনায় মুয়াজ্জিনের সাথে 
আযানের শব্দগুলো উচ্চারণ করা অধিক উত্তম। অথচ সাধারণত 
কুরআন তিলাওয়াত করা সামগ্রিক দিক বিবেচনায় সর্বোত্তম 
যিকির। 


আবার অনেক সময় আল্লাহ্‌ তা'আলা কোনো কোনো 
আমলকে অন্যান্য আমলের তুলনায় অধিক মহব্বত করেন। 
কারণ, তার ফায়দা ও প্রভাব অনেক বেশি হয়ে থাকে এবং তা 
জনকল্যাণমুখী হয়ে থাকে৷ যেমন, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, 
আল্লাহর দিকে দাওয়াত দেয়া, দান খায়রাত করা ইত্যাদি৷ 


এ বিষয়টিকে আরও স্পষ্ট করে তুলে ধরেন, মহামান্য দুই 
ইমাম; শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়্যাহ রহ. এবং তার 
ছাত্র আল্লামা ইবনুল কাইয়্যেম রহ. । তারা বিষয়টি আরও স্পষ্ট 
করেন: 


শাইখুল ইসলাম ইমাম ইব্‌ন তাইমিয়্যাহ র. মাজমু' ফাতওয়ায় 
[২২/৩০৮] উল্লেখ করেন, 


হতে উত্তম । আবার কোন কোন শেখ বলেন, রাতের অন্ধকারে 
যখন কেউ দেখে না, তখন দুই রাকাত সালাত আদায় করা, 
একশ হাদিস লিপিবদ্ধ করা হতে উত্তম। অপর একজন ইমাম 
বলেন, বরং উত্তম হল, এ কাজ করা ও কাজ করা । মানুষের 
অবস্থার ভিন্নতার কারণে আমলসমূহের উত্তম হওয়ার বিষয়টিও 
বিভিন্ন হয়ে থাকে । অনেক সময় দেখা যায়, একই আমল কখনো 
সেটি উত্তম হয়, আবার কখনো তা উত্তম হয় না অথবা তা নিষিদ্ধ 
হয়ে থাকে। যেমন, সালাত; সালাত আদায় করা কুরআন 
তিলাওয়াত হতে উত্তম । আর কুরআন তিলাওয়াত যিকির করা 


9 


হতে উত্তম, আর যিকির করা, দু'আ করা হতে উত্তম। তারপর 
আসরের সালাতের পর এবং জুমার খুতবার সময় সালাত আদায় 
করা হারাম। তখন কুরআন তিলাওয়াত করা, অথবা যিকির করা 
অথবা দু’'আ করা অথবা (খুতবা) মনোযোগ সহকারে শ্রবণ করা 
সালাতের থেকে উত্তম” । 


ইবাদতে এই দূরবর্তী ফিকহ সম্পর্কে যা উল্লেখ করেছেন, এখানে 
সংক্ষিপ্ত আকারে আমরা তা বর্ণনা করছি । তিনি বলেন, 


‘মনে রাখবে, সর্বাবস্থায় এবং সব জায়গায় উত্তম হল, এঁ 
অবস্থা ও সময়ের মধ্যে কোন কাজটি করলে আল্লাহর সন্তুষ্টি ও 
মহব্বত অর্জন করা যায়, তার প্রতি সজাগ দৃষ্টি রাখা এবং এঁ 
সময়ের দাবি ও চাহিদা অনুযায়ী সে আমল করা যে আমলে 
আল্লাহ্‌ তা'আলা রাজি-খুশি ও সন্তুষ্ট হন। 


আর এরাই হল, প্রকৃত ইবাদতকারী ৷ এর পূর্বে যাদের কথা 
উল্লেখ করা হয়, তারা হলেন, বিশেষ প্রকৃতির ইবাদতকারী। 


10 


তাদের মধ্যে কোনো ব্যক্তি যখন কোনো ধরনের ইবাদত, যার 
সাথে সে নিজেকে সম্পৃক্ত করেছে, যখন সে তা থেকে নিজেকে 
পৃথক করে তখন সে মনে করতে থাকে যে, তার ইবাদতে ঘাটতে 
হয়েছে ও সে ইবাদত করা ছেড়ে দিয়েছে। এতে করে এ 
লোকটির আল্লাহর ইবাদত একপেশে পদ্ধতিতে হয়। পক্ষান্তরে যে 
উপর প্রাধান্য দেওয়ার মত সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকে না। 
বরং তার উদ্দেশ্য হল, আল্লাহর সন্তুষ্টির অনুসন্ধান করা; তা 
যেখানেই পাওয়া যাক না কেন। ফলে তার ইবাদতের ভিত্তি হল, 
সব সময় দাসত্বের বিভিন্ন স্তরে স্থানান্তরিত হতে থাকা । যখনই 
তার জন্য কোনো একটি ইবাদতের স্থান উদয় হয়, তখন সে তার 
পিছনে ছুটতে থাকবে এবং তা নিয়েই ব্যস্ত থাকবে, যতক্ষণ না 
তার জন্য অপর একটি ইবাদতের দ্বার উনুক্ত হয়। এ হল, তার 
চলার পথের পদ্ধতি; এ ভাবেই শেষ হতে থাকে তার গতি ৷ তুমি 
যখন আলেমদের দেখবে তখন, তাকেও আলেমদের সাথে দেখতে 
পাবে। আবার যখন তুমি আবেদদের দেখবে, তাকেও তাদের 
সাথে দেখবে। অনুরূপভাবে যখন তুমি মুজাহিদদের দেখবে, 


11 


তাকেও তাদের সাথে দেখবে। আর যখন তুমি যিকিরকারীদের 
দেখবে, তখন তুমি তাকেও যিকিরকারীদের সাথে দেখবে। আর 
যখন তুমি মুহসিনদের দেখবে, তখন তুমি তাকেও তাদের সাথে 
দেখবে। এরা হল, প্রকৃত ইবাদতকারী যারা কোনো নির্ধারিত 
ধরা-বাঁধা নিয়ম নয়, আর যারা কোনো শর্তের বন্ধনেও আবদ্ধ 


নয় 


আল্লাহর নিকট প্রিয় আমল কোনটি তার আলোচনা শুরু 
করার পূর্বে আমাদের জন্য জরুরি হল, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় 
আলোচনা করা, যার উপর নেক আমল কবুল হওয়া না হওয়া, 
সাওয়াব লাভ করা না করা এবং আখিরাতের আমলের দ্বারা 
করে। আর তা হল:- 


এক- সমস্ত আমল কেবল আল্লাহর জন্য করা। অর্থাৎ 
রাজি-খুশি করা, আল্লাহ নিকট বান্দার জন্য যে সব নেয়ামত ও 


12 


হতে সম্পূর্ণ খালি করা এবং দুনিয়াতে মানুষ থেকে কি লাভ 
করবে তার প্রতি কোন প্রকার ভ্রুক্ষেপ না করা। আর অন্তর 
দ্রুততম যে ফলের আশা করতে থাকে তা থেকেও মুক্ত করা । 


দুই- ইবাদতে নিয়তের পার্থক্য করা । অনেকে মনে করে, এ 
শর্ত এবং ইখলাস একই কথা ৷ কিন্তু বাস্তবতা হল, দুটি এক নয়, 
করা ইখলাস থেকে আরও একটি বর্ধিত ও অতিরিক্ত বিষয়। 
কারণ, ইবাদতে ইখলাস হল, অন্যকে বাদ দিয়ে কেবল মা'বুদেরই 
ইবাদত করা আর ইবাদতের নিয়তের দুটি স্তর আছে: 


১. ইবাদতকে স্বাভাবিক কাজ-কর্ম থেকে পার্থক্য করা | 
২. এক ইবাদতকে অপর ইবাদত থেকে পার্থক্য করা । 


তিন- ইবাদতে যত্নবান হওয়া। অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা 
যেভাবে ইবাদত করাকে পছন্দ করেন এবং বান্দার প্রতি সন্তুষ্ট 
হন, সেভাবে ইবাদতকে বাস্তবায়ন ও আদায় করার জন্য আপ্রাণ 
চেষ্টা করা। এ শর্তের দাবি হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 


13 


ওয়াসাল্লাম এর সুন্নাত ও তার সাহাবীগণ যার উপর প্রতিষ্ঠিত তার 
অনুকরণ-অনুসরণ করা । 


চার- নেক আমলসমূহের সাওয়াবের হেফাজত ও সংরক্ষণ 
করা। আর তা হল, আমলকে নষ্ট বা বরবাদ করার কারণ হয়, 
এমন সব বিষয় হতে বিরত ও সতর্ক থাকা যেমন, রিয়া বা 
লোক দেখানোর জন্য আমল করা, মানুষকে খোঁটা দেয়া ও কষ্ট 
দেয়া, আত্মতৃপ্তিতে ভোগা, গণক ও জাদুকরদের নিকট যাওয়া, 
ইত্যাদি কর্মকাণ্ড 


অনুরূপভাবে একজন আমলকারীকে অবশ্যই এমন সব 
কিছু থেকে বিরত থাকবে, যেগুলো নিজের আমলের সাওয়াব 
অন্যের নিকট চলে যাওয়ার কারণ হয়। এটি অনেক সময় 
দুনিয়াতে কারো উপর জুলুম করার কারণে হয়ে থাকে অথবা 
কারো হক নষ্ট করা বা কোনো ধরনের কষ্ট দেয়ার কারণে হয়ে 
পরিত্যাগ করা- যে পরিত্যাগ শরী‘আতে নিষিদ্ধ, ইত্যাদি । 


আমরা এখন আল্লাহর নিকট প্রিয় আমলসমূহের বর্ণনা 
করব। সে গুলো হল নিম্নরূপ: 


এক. আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল, আল্লাহর প্রতি ঈমান 
আনা: 


যেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
abl Sl HAL LSD oh 


আনা”*| 


আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ: তাওহীদের প্রতি ঈমান 
আনা । অর্থাৎ যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা| আর 
তা সংঘটিত হবে, অন্তরের আমলসমূহ কেবল আল্লাহর জন্য 
করা। আর অঙ্গ-প্রত্যঙ্গের আমল অন্তরের আমলসমূহের অনুসারী । 
কারণ, ঈমান অনেকগুলো শাখা প্রশাখা ও অসংখ্য আমলের নাম। 


* আবু ইয়া‘লা, ১২/২২৯; হাদীস নং ৬৮৩৯ ৷ মুনযিরী হাদীসটিকে হাসান 


বলেছেন। 
15 


তার মধ্যে কিছু আছে অন্তরের আমল, আবার কিছু আছে অঙ্গ- 
প্রত্যঙ্গের আমল । আর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও জরুরি হল, অন্তরের 
আমল কারণ, অন্তরের আমল সব সময় এবং সর্বাবস্থায় প্রতিটি 
প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষের জন্য আবশ্যকীয় । যখন কোনো বান্দা 
থেকে অন্তরের আমল দূর হয়ে যায়, তখন তার ঈমানও দূর হয়ে 
যায়। যেমনিভাবে ঈমানের বাহ্যিক আমলসমূহ অর্থাৎ অঙ্গ- 
প্রত্যঙ্গের আমল, তা বিশুদ্ধ হওয়া ও গ্রহণযোগ্য হওয়া নির্ভর করে 
অন্তরের ঈমানের উপর; যা মূল বলে স্বীকৃত| এ কারণেই আল্লামা 
ইবনুল কাইয়্যেম রহ. ‘বাদায়ে*উল ফাওয়ায়েদ’ কিতাবে লিখেন:- 
‘সুতরাং অন্তরের বিধান কি তা জানা অঙ্গ-প্রত্যঙ্গের বিধান জানা 
হতে অধিক গুরুত্বপূর্ণ। কারণ, এটিই হচ্ছে আসল, আর অঙ্গ- 
প্রত্যঙ্গের বিধি-বিধান এর শাখা-প্রশাখা’ । 


একজন মুমিনের নিকট দ্বীনের আসল মূলকথা ও মূল ভিত্তি 
হচ্ছে যে সে তার অন্তরের আমল থেকে শুরু করবে, যার সূচনা 
হবে ইলমের সোন্দর্য সম্পর্কে জানা ও তার রবের পক্ষ থেকে 
প্রাপ্ত বিভিন্ন সংবাদের উপর, যা থেকে অন্তরের সকল আমলের 


ফলাফল লাভ হয়। যেমন, আল্লাহর প্রতি দৃঢ়-বিশ্বাস, দ্বীন বা 
16 


আনুগত্যকে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করা, আল্লাহর জন্য 
মহব্বত করা, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর শুকরিয়া 
আদায় করা, আল্লাহর শর'‘ঈ ও কাদরী ফায়সালার উপর ধৈর্য 
ধারণ করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর নিকট আশা করা, 
আল্লাহর জন্য বন্ধুত্ব ও দুশমনি করা, আল্লাহর জন্য বিনয়ী হওয়া, 
আল্লাহর জন্য অপমানিত ও লাঞ্চিত হওয়া, আল্লাহর ফায়সালায় 
প্রশান্তি লাভ করা ইত্যাদি বহু আমলকে আবশ্যক করে। 


ঈমানের প্রকাশ্য ও গোপন আমলসমূহ পালন করার পদ্ধতি 
ও পরিমানের দিক বিবেচনায় মানুষেরও মর্যাদা ও শ্রেণীর 
বিভিন্নতা হয়ে থাকে; [সবাই এক পর্যায়ের বা এক স্তরের হয় 
না।] তাদের মধ্যে কতক মানুষ আছে, যারা তাদের নিজেদের 
উপর জুলুমকারী। আবার কতক আছে, মধ্যপন্থী, আবার কতক 
আছে, যারা ভালো কাজে অগ্রসর । এ তিনটি স্তরের মানুষের মধ্যে 
প্রতি স্তরের মানুষের আরও অসংখ্য শ্রেণী বিন্যাস আছে, যা আয়ত্ত 
করা একমাত্র আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। 


আল্লামা ইবনে রজব রহ. ০4. ৯০ ১ 5 ৩ ১h 
“মনে রাখবে দেহের মধ্যে একটি গোস্তের টুকরা আছে” এ 
হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, 


‘এখানে এ কথার প্রতি ইঙ্গিত রয়েছে যে, বান্দার অঙ্গ- 
প্রত্যঙ্গ দ্বারা সম্পাদিত যাবতীয় কর্মকাণ্ড সঠিক হওয়া, হারাম 
থেকে বিরত থাকা এবং সন্দেহযুক্ত বিষয়সমূহ হতে বেঁচে থাকা, 
ইত্যাদি সবই বান্দার অন্তরের কর্মকাণ্ডের পরিশুদ্ধতা অনুযায়ীই 
হয়ে থাকে। যখন অন্তর হবে নিরাপদ, তার মধ্যে আল্লাহর 
মহব্বত এবং আল্লাহ্‌ তা'আলা যা মহব্বত করে, তার প্রতি 
পাবে না বা থাকবে না এবং একমাত্র আল্লাহর ভয় এবং আল্লাহ্‌ 
যা অপছন্দ করে তাতে পতিত হওয়ার ভয় ছাড়া, আর কোন ভয় 
তার অন্তরে থাকবে না, তখন তার সমগ্র অঙ্গ-প্রত্যঙ্গের আমল 
ঠিক হয়ে যাবে। তখন বান্দার অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা কোনো নিষিদ্ধ 
কাজ সংঘটিত হবে না এবং সন্দেহ, সংশয়যুক্ত বিষয়সমূহ থেকে 
হারামে পতিত হওয়ার আশঙ্কায় বেঁচে থাকবে'। 


এখানে একটি প্রশ্ন যুক্তিসংগত, তা হচ্ছে, ঈমান কেন 
আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল? 


উত্তর: কারণ, ঈমানের বাস্তবায়নের মাধ্যমে একজন বান্দা 
সমস্ত মাখলুকাত থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহর মুখাপেক্ষী 
হয়ে থাকে বান্দার অন্তর আল্লাহ ছাড়া সব কিছুকে বাদ দিয়ে 
একমাত্র এক আল্লাহর দিকে ধাবিত হয়। আর এটিই হল, 
ইবাদতের হাকীকত ও মর্মার্থ; যার জন্য আল্লাহ্‌ তা'আলা মানুষ ও 
জ্বীন সৃষ্টি করেছেন, কিতাবসমূহ নাযিল করেছেন, অসংখ্য নবী ও 
রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং সাওয়াব ও শাস্তি 
নির্ধারণ করেছেন। 


ফাতাওয়ায় বলেন, “মানুষের অন্তর কখনোই সমস্ত মাখলুকাত 
হতে অমুখাপেক্ষী হবে না, কিন্তু তখন হবে, যখন আল্লাহই হবে 
তার এমন অভিভাবক যার ইবাদত ছাড়া আর কারো ইবাদত সে 
করে না, তার কাছে ছাড়া আর কারো কাছে সে সাহায্য চায় না, 
তার উপর ভরসা করা ছাড়া আর কারো উপর সে ভরসা করে না, 


19 


আর একমাত্র আল্লাহ যে সব কিছুকে পছন্দ করেন তা ছাড়া অন্য 
কোন কিছুতে সে খুশি হয় না এবং যে সব কিছুতে আল্লাহ সন্তুষ্ট 
হন, তা ছাড়া অন্য কোনো কিছুতে স সন্তুষ্ট হয় না। আর আল্লাহ্‌ 
যে সবকে অপছন্দ ও ঘৃণা করেন, সে সব কিছুকে সে অপছন্দ ও 
ঘৃণা করে। আল্লাহ যাদের সাথে দুশমনি রাখেন তাদের ছাড়া আর 
কারো সাথে দুশমনি রাখে না৷ আল্লাহ যাদের সাথে বন্ধুত্ব করেন, 
তাদের সাথেই বন্ধুত্ব করে। তাদের ছাড়া আর কারো সাথে বন্ধুত্ব 
করে না। কাউকে বাধা দিতে বা বারণ করতে হলে, আল্লাহর 
জন্যই বাধা দেয় ও বারণ করে। সুতরাং যখনই একজন বান্দার 
দ্বীনে আল্লাহর জন্য শক্তিশালী ইখলাস থাকবে, তখনই তার দাসত্ব 
পরিপূর্ণতা লাভ করবে এবং সৃষ্টিকুল থেকে সে অমুখাপেক্ষী হবে। 
আর আল্লাহর জন্য দাসত্ব পরিপূর্ণতা লাভ করলেই তা বান্দাকে 
শিরক ও কুফর থেকে বাঁচাতে পারবে” । 


এ কারণেই ঈমান, সর্বোত্তম ও সর্বাধিক প্রিয় আমল । আর 
এ ছাড়া যত আমল আছে, সব আমল আল্লাহর নিকট ফজিলতের 
দিক দিয়ে ঈমানের চেয়ে নিম্নপর্যায়ের | 


20 


দ্বিতীয়: আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল, আত্মীয়তা সম্পর্ক 
অটুট রাখা । 


প্রমাণ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
tl Ls 5 dL SUL IL ILS Loh 
“আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল আল্লাহর প্রতি ঈমান 
আনা তারপর আত্মীয় সম্পর্ক বজায় রাখা”*| 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


fe ls 231 AE AE 2 EF 3 > SE Gl dil Sh 

55h ly or Gol Of GLE Ul to UG dag cp Sh Sl 

Ale Al Le dls JG dl edb io b Pl rails 

HN 3 Li of EFA TELE MG Fats Bf Usd 

eee ELM dl Odes Hs 
Td ll ler se: © 


3 এর তাখরীজ গত হাদীসের আলোচনায় এসেছে। 
21 


“আল্লাহ তা'আলা মাখলুককে সৃষ্টি করেন৷ মাখলুককে সৃষ্টি করার 
কাজ সম্পন্ন করার পর আত্মীয়তার-সম্পর্ক বলল, এ (আল্লাহর 
কাছে) হল, আত্মীয়তা-সম্পর্ক ছিন্ন করা থেকে আশ্রয় 
প্রার্থনাকারীর স্থান। তিনি বললেন, হ্যাঁ, তুমি কি খুশি হবে না, 
আমি সম্পর্ক রাখি যে তোমার সাথে সম্পর্ক রাখে এবং আমি 
সম্পর্ক কর্তন করি যে তোমার সাথে সম্পর্ক কর্তন করে। সে 
বলল, হ্যাঁ হে রব! তিনি বললেন, তোমাকে তা দেয়া হল, রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি চাও তোমরা এ আয়াত 
তিলাওয়াত কর- 


© LI PEE, NG Lid of EF LAE J 
[¢Y ae ies] HO LRG GED LSE HT ll Sl 

Le ‘s] 
“তবে কি তোমরা প্রত্যাশা করছ যে, যদি তোমরা শাসন কর্তৃত্ব 


পাও, তবে তোমরা যমীনে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের 
আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে? এরাই যাদেরকে আল্লাহ লা‘'নত 


22 


করেন, তাদেরকে বধির করেন এবং তাদের দৃষ্টি সমূহকে অন্ধ 
করেন” *| [সূরা মুহাম্মদ, আয়াত: ২২, ২৩] 


অপর একটি হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, ০) ৮৬ এ৷ ০" “আল্লাহ আত্মীয়তার সম্পর্ক নষ্ট 
কারীকে অভিশাপ করেন””| 


আলেমগণ বলেন, ‘আত্মীয়তা সম্পর্ক রক্ষার মূল কথা হচ্ছে, 
মেহেরবানী করা ও অনুগ্রহ করা’| আল্লামা কুরতবী রহ. বলেন, 
‘রাহেম বা সম্পর্ক বজায় রাখা’ এর-সম্পর্ক দু ধরনের হয়ে 
থাকে । এক-সাধারণ সম্পর্ক, দুই-বিশেষ সম্পর্ক”| 


সাধারণ সম্পর্ক: ব্যাপক ও বিস্তৃত: আর এটি হল, দ্বীনি 
সম্পর্ক। একজন মানুষের সাথে ঈমানী বন্ধনের কারণে, তার 
সাথে সু-সম্পর্ক রাখা, ঈমানদারদের মহব্বত করা, তাদের 
সহযোগিতা করা, তাদের কল্যাণে কাজ করা, তাদের ক্ষতি হয় 
এমন কোনো কাজকে তাদের থেকে প্রতিহত করা, তাদের জন্য 


* বুখারী, ৪৮৩০; মুসলিম, হাদীস নং ২৫৫৪ [সম্পাদক] 
5 হাদীসটি এ শব্দে কোথাও পাই নি । [সম্পাদক] 
23 


কর্মকাণ্ডে বৈষম্য দূর করা এবং তাদের ন্যায় সংগত অধিকার 
প্রতিষ্ঠা ও তাদের হকগুলো আদায় করা| যেমন, অসুস্থদের 
দেখতে যাওয়া, তাদের হক সমূহের ব্যাপারে সচেতন থাকা, 
তাদের গোসল দেওয়া, তাদের উপর জানাযার সালাত আদায় 
করা, দাফন-কাফন ইত্যাদিতে শরিক হওয়া | 


বিশেষ সম্পর্ক: আর তা হল, মাতা-পিতা উভয় দিক থেকে 
নিকটাত্মীয়তার-সম্পর্ক রক্ষা করা। সুতরাং তাদের হক্কসমূহ, 
তাদের বিশেষ অধিকারসমূহ ও অতিরিক্ত দায়িত্ব আদায় করা 
সন্তানের উপর ওয়াজিব । যেমন, মাতা-পিতার খরচ বহন করা, 
থেকে বেখবর না থাকা ইত্যাদি। আর যখন বন্ধ আত্মীয়ের 
অধিকার একত্রিত হয়, তখন যেটি নিকট হওয়ার ভিত্তিতে 
অগ্রাধিকার পাবে সেটি, তারপর যেটি তুলনামূলক কাছে সেটি 


প্রদান করবে। 


24 


বজায় রাখা অনেক সময় মালামাল বা ধন-সম্পদ দ্বারা হয়, 
দ্বারা হয়, মানুষের সাথে হাসি-খুশি ব্যবহার দ্বারা হয়, দো‘আ করা 
দ্বারা হয়, সাধ্য অনুযায়ী কারও কাছে কল্যাণকর কিছু পৌঁছানো 
দ্বারা হয়, সাধ্য ও সামর্থ্য অনুযায়ী মানুষকে ক্ষতি হতে বাঁচানো 
দ্বারা এবং তাদের উপকার করা দ্বারা হয়। আর আত্মীয়তার- 
সম্পর্ক বজায় রাখা তখন কর্তব্য হয়, যখন আত্মীয়গণ ঈমানদার 
হয়ে থাকে । আর যদি ঈমানদার না হয়ে কাফের অথবা ফাজের 
হয়, তখন আল্লাহ্‌ সন্তুষ্টির তাদের সাথে সম্পর্ক ছিন্ন করাই হল 
সম্পর্ক বজায় রাখা| তবে শর্ত হল, তাদের নসিহত করতে হবে 
ও জানাতে হবে, তারা যদি আল্লাহর প্রতি ঈমান না আনে এবং এ 
অবস্থার উপর অটল থাকে, তাহলে তারা সত্য থেকে অনেক দূরে 
সরে যাবে এবং তাদের পিছনে পড়ে থাকতে হবে। তবে তাদের 
অনুপস্থিতিতে তারা যাতে, ঈমান গ্রহণ করে তার জন্য দোয়া করা 
দ্বারা তাদের সাথে সু-সম্পর্ক বজায় রাখা যায়”। 


25 


তিন: আল্লাহর নিকট প্রিয় আমল হচ্ছে, সৎ কাজের আদেশ দেয়া 
ও অসৎ কাজ হতে নিষেধ করা: 


প্রমাণ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


Sal Nl os ol Do 5 lb SUD Ld ILS Loh 
CSL or Bl 


আনা, তারপর আত্মীয়-সম্পর্ক বজায় রাখা, তারপর ভালো কাজের 
আদেশ দেয়া এবং অসৎ কাজ হতে নিষেধ করা”€| 


মা‘রুফ: সমস্ত ভালো কাজ ও ইবাদতকে মারুফ বলা হয়ে 
থাকে। ভালো কাজকে মারুফ (জানা বিষয়) এ জন্য বলা হয়, 
কারণ, একজন জ্ঞানী লোক বা সঠিক প্রকৃতির অধিকারী লোক 
বলতেই এটি জানে। আর সর্বপ্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মারুফ 
হল, একমাত্র আল্লাহ যার কোনো শরিক নাই তাঁর ইবাদত করা, 
ইবাদতকে শুধু তাঁর জন্যই একনিষ্ঠ করা এবং ইবাদতে তাঁর 


€ প্রাগুক্ত হাদীস । 
26 


সাথে কাউকে শরিক না করা তারপর যত ইবাদত বন্দেগী আছে 
যেমন-ফরয, ওয়াজিব, নফল ইত্যাদি সবই সৎ কাজের অন্তর্ভুক্ত | 


মুনকার [অগ্রহণযোগ্য কাজ]: যে সব কাজ থেকে আল্লাহ ও 
তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সবই 
হল, মুনকার ৷ সুতরাং সব ধরনের গুনাহ, তা কবীরা হোক বা 
সগীরা সবই মুনকার । কারণ, বিশুদ্ধ বিবেক ও সঠিক প্রকৃতি 
এগুলোকে অগ্রহণযোগ্য বিবেচনা করে। আর সবচেয়ে বড় 
মুনকার বা অন্যায় হল, আল্লাহর সাথে শরীক করা । 


সৎ কাজের আদেশ ও অসৎ কাজ হতে নিষেধ করা মুমিন 
ও মুনাফেকদের মধ্যে পার্থক্য নির্ধারণ করে দেয়, এটি মুমিনের 
বিশেষ বৈশিষ্ট্য 


সৎ কাজের আদেশ ও অসৎ কাজ হতে নিষেধ করার 
তিনটি স্তর আছে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
হাদিসে বর্ণনা করেছেন । তিনি বলেন, 


27 


Ce 0 Ob SLL Eos OB a3 fal BS rs SS 
Ld 251 OLD aol MS, lis 


“তোমাদের মধ্যে কেউ যখন কোন অন্যায় সংঘটিত হতে 
দেখে, তাকে হাত দ্বারা প্রতিহত করবে, যদি তা করা সম্ভব না 
হয়, মুখের দ্বারা প্রতিহত করবে, আর তাও যদি সম্ভব না হয়, তা 
হলে অন্তর দ্বারা ঘৃণা করবে৷ এটি হল, ঈমানের সর্বনিম্ন স্তর””| 


অনুরূপভাবে তিনটি গুণ আছে, একজন ভালো কাজের 
আদেশকারী ও অসৎ কাজের নিষেধকারীর মধ্যে এ তিনটি গুণ 
থাকা অতীব জরুরি। 


১- ইলম: যে ভালো কাজটির আদেশ দেবে সে সম্পর্কে 
তাকে অবশ্যই জানতে হবে এবং যে খারাপ কাজ হতে মানুষকে 
নিষেধ করবে, তার সম্পর্কেও তার সম্যক জ্ঞান থাকতে হবে। 


” মুসলিম, হাদীস নং ৪৯ । 
28 


২- কোমলতা: যে কাজের আদেশ দেবে এবং যে কাজ হতে 
মানুষকে নিষেধ করবে, সে বিষয়ে তাকে অবশ্যই কোমল হতে 
হবে। 


৩- ধৈর্য: জুলুম নির্যাতনের উপর ধৈর্যশীল হতে হবে। 
যেমন, লোকমান হাকিম তার ছেলেকে যে অসিয়ত করেন 
আল্লাহ্‌ তা'আলা কুরআনে তার বর্ণনা দেন, যাতে মানুষ তার 
অনুকরণ করে এবং তা তাদের জীবনে বাস্তবায়ন করে। আল্লাহ্‌ 
তাআলা বলেন, 


OETA de ol; SI uF a BA 5 LA ss gl eet) 
[\V :0L2] ৰ a St 2 Ss | 


“হে আমার প্রিয় বৎস, সালাত কায়েম কর, সৎকাজের আদেশ 
দাও, অসৎকাজে নিষেধ কর এবং তোমার উপর যে বিপদ আসে 
তাতে ধৈর্য ধর নিশ্চয় এ গুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ” 


সৎকাজের আদেশ ও অসৎ কাজ হতে নিষেধ করার পূর্বে ইলম 
থাকতে হবে, সৎকাজের আদেশ ও অসৎ কাজ হতে নিষেধ 


29 


করার সময় কোমল হতে হবে এবং সৎকাজের আদেশ ও অসৎ 
কাজ হতে নিষেধ করার পর ধৈর্য ধরতে হবে। 


চার: আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল হচ্ছে, ফরযসমূহ: 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীয় রবের পক্ষ 
হতে বর্ণনা করে বলেন, 


Yl col 95 E40 GL 55 by AL ETB QS se Sh 


Isbell ae Lb lle 


“যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে দুশমনি করে, আমি 
তার সাথে যুদ্ধ ঘোষণা করি বান্দার উপর আমি যা ফরয করেছি, 
তা আদায় করার মাধ্যমে আমার বান্দা যতটুকু আমার নৈকট্য 
লাভ করতে পারে, আর কোন কিছু দ্বারা সে তা করতে পারে 
না” । [বুখারি] 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী; } $১০ 
॥), এতে আল্লাহর অলি দ্বারা উদ্দেশ্য হল, যারা আল্লাহ সম্পর্কে 


30 


জানে, আল্লাহর আনুগত্য করার ব্যাপারে অটুট ও অবিচল এবং 
আল্লাহর ইবাদতে একনিষ্ঠ 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী; 4০৮৯ ৮ 
॥44০ দ্বারা উদ্দেশ্য ফরযসমূহ ৷ ফরযে আইন বা ফরযে কিফায়া 
ও প্রকাশ্য ফরযসমূহ সবই এর অন্তর্ভুক্ত| তন্মধ্যে : 


কর্মগত ফরযসমূহ যেমন, ওযু, সালাত, যাকাত, সদকায়ে 


তাযকীয়া (আন্তরিক পবিত্রতা): যেমন, যেনা-ব্যভিচার, হত্যা, 
মদ্যপান, সুদ-ঘোষ, শুকরের গোস্ত খাওয়া, ইত্যাদি হারামসমূহ। 
অনুরূপভাবে প্রকাশ্য ও অপ্রকাশ্য যাবতীয় অশ্লীল কর্মসমূহ। 


তাছাড়া অপ্রকাশ্য ফরযসমূহ: যেমন আল্লাহ সম্পর্কে জানা, 
ভয় করা । 


আর আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল এবং আল্লাহর 
নৈকট্য লাভে অধিক শক্তিশালী মাধ্যম হল, ফরযসমূহ আদায় 


31 


করা। আর ফরযসমূহকে যেভাবে আদায় করতে নির্দেশ দেয়া 
হয়েছে, সেভাবে আদায় করার মাধ্যমে মূলত যিনি ফরযসমূহ 
আদায় করার নির্দেশ দিয়েছেন, তার সম্মান, তা'খধীম ও তার 
পরিপূর্ণ আনুগত্য, আর রবুবিয়্যাতের বড়ত্ব এবং দাসত্বের হীনতা 
প্রকাশ পায়। সুতরাং ফরযসমূহ আদায় করা আল্লাহর নৈকট্য 
লাভের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও মহান আমল । 


সবচেয়ে পছন্দনীয় ও গুরুত্বপূর্ণ ফরয হচ্ছে, ওয়াক্ত মত 
সালাত আদায় করা | 


be SA LIL dG — ac dl SS) — I cp Wl AS 8 


Mp5, do Dah db Hl dl Ll Sl Eldan 5 ls il 


তিনি বলেন, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল কোনটি? তিনি 
বলেন, সময়মত সালাত আদায় করা”*£| 


‘ বুখারী, হাদীস নং ৫২৭ । 
32 


আল্লামা ইব্‌ন বাত্তাল রহ. বলেন, সালাতকে সালাতের প্রথম 
সময়ের মধ্যে আরম্ভ করা, দেরিতে আরম্ভ করা হতে অধিক 
উত্তম। কারণ, সালাত প্রিয় আমল হওয়ার জন্য সালাতকে 
মোস্তাহাব সময়ের মধ্যে আদায় করা শর্ত করা হয়েছে। 


ইমাম তাবারী রহ. বলেন, “যে ব্যক্তি সালাতসমূহ নির্ধারিত 
সময়ে আদায় করার কষ্ট কম হওয়া এবং সময়মত আদায় করার 
মহান ফষিলত সম্পর্কে জানা থাকা স্বত্বেও কোনো প্রকার ওযর 
ছাড়া ফরয সালাতসমূহকে নির্ধারিত সময়ে আদায় করে না, সে 
অন্যান্য দায়িত্ব সম্পর্কে আরও বেশি উদাসীন” 


সুতরাং সালাতকে সালাতের ওয়াক্তের বাইরে আদায় করা 
হারাম। আল্লাহ রাব্বুল আলামীনে এ বিষয়ে বলেন, 


[04:00 OIAL LENS FB GIO HL BBY 


অতএব সেই সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ, যারা 
নিজদের সালাতে অমনোযোগী ৷ [সুরা মাউন, আয়াত: ৪, ৫] 


33 


আল্লাহ রাব্বুল আলামীনের বাণী: 4/24] অর্থাৎ ‘সালাত 
আদায়কারী’ দ্বারা উদ্দেশ্য, যারা সালাত আদায়করার যোগ্য, আর 
তারা সালাত আদায় করার দায়িত্বপ্রাপ্ত। তারপর তারা তাদের 
নিজেদের সালাত আদায় করা হতে অমনোযোগী। এই 
‘অমনোযাগী’ কয়েকভাবে হতে পারে। এক- তারা একেবারে 
সালাত আদায় করা হতে গাফেল বা অমনোযোগী ৷ দুই- তারা 
শরী‘আত নির্ধারিত সময়ে সালাত আদায় করা হতে অমনোযোগী । 
ফলে তারা এক ওয়াক্তের সালাতকে অন্য ওয়াক্তের মধ্যে নিয়ে 
আদায় করে। আব্দুল্লাহ ইব্‌ন আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা থেকে 
সময় থেকে দেরীতে আদায় করে। আবুল আলীয়া হতে বর্ণিত, 
তিনি বলেন, “তারা সালাতকে নির্দিষ্ট সময়ে আদায় করে না এবং 
সালাতের রুকু ও সেজদা ভালোভাবে আদায় করে না” 


সুতরাং [0:০,০১৷] {5৯০.১০ 5৪} “যারা নিজদের সালাতে 
অমনোযোগী” | [সূরা মাউন, আয়াত: ৪, ৫] এর এক অর্থ, তারা 
প্রথম সময়ে সালাত আদায় করা থেকে অমনোযোগী । ফলে সে 


সব সময় অথবা অধিকাংশ সময় সালাতকে দেরীতে আদায় 
34 


করে। অপর অর্থ, সে সালাতকে যেভাবে সালাতের আরকান ও 
আদায় করা থেকে অমনোযোগী ৷ অন্য অর্থ হচ্ছে, সে সালাতে 
একাগ্রতা এবং সালাতের অর্থ ও গুঢ় কথা সম্পর্কে চিন্তা-গবেষণা 
করা থেকে অমনস্ক ও অমনোযোগী । 


পাঁচ. আল্লাহ্‌ তা'আলা বে-জোড়কে অধিক পছন্দ করেন 


প্রমাণ: 


Id lI ON EE 55 Bl ol dln 5 le Db hl ds di 


তা‘আলা বেজোড়; তিনি বেজোড়কে পছন্দ করেন”*| [মুসলিম] 


59 শব্দের অর্থ একা, আর আল্লাহর গুণ হওয়ার ক্ষেত্রে 
59 শব্দের অর্থ, আল্লাহ একক, যার কোনো শরিক নেই ও 
কোনো দৃষ্টান্ত নাই; তিনি তার সত্তবায় একক; সুতরাং তার অনুরূপ 
কিছু নেই, নেই কোনো সদৃশ ৷ তিনি তার সিফাত সমূহে একক; 


* মুসলিম, হাদীস নং ২৬৭৭ 
35 


তার কোনো সাদৃশ্য নেই; নেই কোনো প্রতিমূর্ত্তি। তিনি তার কর্মে 
একক; তার কর্মে কোনো শরিক নেই। আর নেই কোনো 
সহযোগী ৷ 


আবার কেউ কেউ বলেন, ॥,;॥। ৷ -আল্লাহ্‌ তা'আলা বে- 
জোড়কে পছন্দ করেন- এ কথার অর্থ হল, আল্লাহর দরবারে 
অধিকাংশ ইবাদত বন্দেগী ও আমলের ক্ষেত্রে বে-জোড় আমল ও 
ইবাদতের ফযিলত বেশি। [ফলে তিনি অধিকাংশ গুরুত্বপূর্ণ 
ইবাদত বে-জোড় নির্ধারণ করেছেন।] যেমন, আল্লাহ্‌ তা'আলা 
সালাতকে পাঁচ ওয়াক্ত নির্ধারণ করেছেন। তাহারাতকে তিনবার 
করে করা, তাওয়াফ সাতবার, সাঈ সাতবার, পাথর নিক্ষেপ 
হাসিল তিনবার ইত্যাদি । অনুরূপভাবে কাফনসমূহ তিন কাপড় । 
এছাড়াও আল্লাহ্‌ তা'আলা তার অধিকাংশ বড় বড় মাখলুককে 
বেজোড় সৃষ্টি করেছেন। যেমন, আসমান সাতটি, জমিন সাতটি, 
সমুদ্র সাতটি, দিন সাতটি ইত্যাদি| 


36 


আবার কেউ কেউ বলেন, এ কথার অর্থ এ বান্দার গুণের 
সাথে সম্পৃক্ত যে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে একক ও একা 
জেনে এবং আল্লাহকে এক জেনে খালেস করে তাঁর জন্য 


আবার কেউ কেউ বলেন, এর উপর সাওয়াব দেন এবং 
বে-জোড় আমলকারীর আমল কবুল করেন। 


কাজী রহ. বলেন, যে কোনো বস্তু আল্লাহর সাথে সামান্য 
হলেও মুনাসেবত-সম্পর্ক- রাখে তা আল্লাহর নিকট অন্যান্য 
বস্তুসমূহ থেকে অধিক পছন্দনীয়, যার মধ্যে এ সম্পর্ক থাকে না। 


আবার কেউ কেউ এখানে হাদিসটিকে ;;, এর সালাত 
সম্পর্কে বলা হয়েছে বলে দাবি করেন; তাদের প্রমাণ হল, এ 

হাদিস যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
Ll lb nb ol 4 55 Hl oh 


“আল্লাহ বে-জোড় তিনি বে-জোড়কে পছন্দ করেন, হে 
কুরআনের অনুসারী, কুরআন তোমরা ভিত্র (বিতির সালাত) 


37 


আদায় কর'*|” তিরমিযি হাদিসটি বর্ণনা করেন। কিন্তু 
হাদিসটিকে শুধু এ অর্থের উপরই প্রয়োগ করার জন্য খাস বা 
নির্দিষ্ট করা জররি নয়। বরং হাদিসের অর্থটি ব্যাপক অর্থে 
ব্যবহার করাই সুস্পষ্ট । 


ব্যবহার করা। 


প্রমাণ: 


ale dl be sl LIU :db - aie UGS) — 3 cp Wl aS 8 
JES] 5:2 ls, dc Dah JG hl dl Pl sli 


Lob ll tly 2 oo 


অর্থ, আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, 
তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
জিজ্ঞাসা করলাম, আল্লাহর নিকট সর্বোত্তম আমল কোনটি? তিনি 


"০ তিরমিযী, হাদীস নং ৪৫৩। 
38 


তারপর কোনটি? উত্তরে তিনি বললেন, “তারপর মাতা-পিতার 
সাথে ভালো ব্যবহার করা” "| [বর্ণনায় বুখারি] 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে 
দেন, ইসলামের গুরুত্বপূর্ণ ও মহান ইবাদত সালাতের পর 
আল্লাহর নিকট পছন্দনীয় আমল- মাতা-পিতার সাথে ভালো 
ব্যবহার করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 
5 শব্দ যা ধারাবাহিকতা বুঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে তা 
ব্যবহার করে কোন আমলের পর কোন আমল উত্তম তা বর্ণনা 
করে দিয়েছেন। 


মাতা-পিতার গুরুত্ব সম্পর্কে আল্লাহ বলেন- 
HS ase Sls Me SIL MILs Nt 855) 
© CS IE fs CES VN; BCL 5 35 CAS jl TRS 


ce 365 45 55 85 IAI Ss J EE Cd RS; 


[St cov sl 


৷ বুখারী, হাদীস নং ৫২৭ । 
39 


“আর তোমার রব আদেশ দিয়েছেন যে, তোমরা তাকে ছাড়া অন্য 
কারো ইবাদত করবে না এবং পিতা-মাতার সাথে সদাচরণ 
করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার নিকট 
বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে ‘উফ’ বলবে না এবং 
তাদেরকে ধমক দিও না। আর তাদের সাথে সম্মানজনক কথা 
বল। আর তাদের উভয়ের জন্য দয়াপরবশ হয়ে বিনয়ের ডানা 
নত করে দাও এবং বল, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন 
যেভাবে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছেন”। [সূরা 
ইসরা, আয়াত: ২৩, ২৪] 


আল্লাহ রাব্বুল আলমীন আরও বলেন, 
[0b {© sad SLY SE fy 


সুতরাং, আমার ও তোমার পিতা-মাতার শুকরিয়া আদায় কর। 
প্রত্যাবর্তন তো আমার কাছেই । [সুরা লোকমান, আয়াত:১৪] 


অর্থাৎ আমরা তাকে বললাম, 53995 4 রো 5 "আমার ও 
তোমার পিতা-মাতার শুকরিয়া আদায় কর’ আয়াতের ব্যাখ্যায় 


40 


কারণে, আর মাতা-পিতার শুকরিয়া তার লালন-পালনের কারণে'| 


আলেমগণ বলেন, আল্লাহ তা'আলার পরে কৃতজ্ঞতা ও সদ্ধ্যবহার 
(ইহসান ও শুকর) ভালো কাজের সম্পৃক্ততা, আনুগত্য ও মান্যতা 
পাওয়ার সব চেয়ে উপযুক্ত মাখলুক হল, মাতা-পিতা । কারণ, 
আল্লাহ তা'আলা তাঁর ইবাদত, আনুগত্য ও শুকরিয়া আদায়ের 
সাথে যাদের সম্পৃক্ত করেন, তারা হলেন, মাতা-পিতা । 


মাতা-পিতার সাথে ভালো ব্যবহার করার অন্তর্ভুক্ত হচ্ছে, তাদের 
সাথে সম্মানের সাথে উত্তম কথার মাধ্যমে তাদের মুখোমুখি হওয়া; 
আর সেটি হবে তখনই যখন তা হবে সব রকমের দোষ- 


ক্ৰুটিমুক্ত 


tis asl oS) PEPE SELES PES 5 le hl po db ECS 
2 Lek 5 Lal SY as pl B31 or UE Ml dr bor 


Td lp 1 J 


41 


লোকটির নাক কর্দমাক্ত হোক, জিজ্ঞাসা করা হল, হে আল্লাহর 
রাসূল লোকটি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, যে ব্যক্তি তার বৃদ্ধ মাতা-পিতা অথবা তাদের যে কোনো 
একজনকে জীবিত পেল অথচ জান্নাতে প্রবেশ করতে পারল 
না” **| 


সৌভাগ্যবান ব্যক্তি: যে মাতা-পিতার সাথে ভালো ব্যবহার 
করার সুযোগের সদ্ব্যবহার করে, যাতে তাদের মারা যাওয়ার 
কারণে এ সুযোগ তাদের হাতছাড়া না হয়। অন্যথায় তাদের মারা 
যাওয়ার কারণে, সে পরবর্তীতে লজ্জিত হবে। আর হতভাগা 
লোক: যে তার মাতা-পিতার নাফরমানি করে। বিশেষ করে, যার 
নিকট মাতা-পিতার প্রতি ভালো ব্যবহার করার নির্দেশ পৌঁছেছে। 


মাতা-পিতার সাথে ভালো ব্যবহার করার অন্তর্ভুক্ত একটি 


বিষয় হচ্ছে: তাদের কোনো প্রকার ধমক না দেওয়া, বরং 


2 মুসলিম, হাদীস নং ২৫৫১। 
42 


তাদেরকে সব সময় সুন্দর কথা ও বিনম্র ব্যবহার দ্বারা সম্বোধন 
করবে। যেমন তাদের এ বলে ডাকবে, হে আমার পিতা, হে 
আমার মাতা। পিতা-মাতাকে তাদের নাম ধরে বা তাদের উপনাম 
ধরে ডাকবে না৷ তাদের প্রতি দয়া পরবশ হবে, দাস যেমন তার 
সন্তানরাও নমনীয় থাকবে তাদের প্রতি রহমতের দো‘আ করবে। 
তাদের জন্য দো'আ করবে। মাতা-পিতা সন্তানের প্রতি যেভাবে 
দয়া করেছিল, তারা তাদের মাতা-পিতার প্রতি অনুরূপ দয়া 
করবে। ছোট বেলা মাতা-পিতা তাদের প্রতি যেভাবে দয়া করেছে 
তারা তাদের মাতা-পিতার প্রতি অনুরূপ দয়া করবে। 


কিন্তু মনে রাখতে হবে, মাতা-পিতার সাথে ভালো ব্যবহার 
ও তাদের আনুগত্য করা যেন কোন কবীরা গুনাহে লিপ্ত হওয়ার 
কারণ না হয় এবং আল্লাহর ফরযসমূহ ছুটে যাওয়ার কারণ না 
হ্‌য়। 


সাত. আল্লাহর নিকট উত্তম আমল হল, আল্লাহর যিকির করা । 


প্রমাণ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
43 


AM SS 4 Cb EBL S43 Bf BY Jc Yh 


“আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল, তুমি মারা যাবে এ 
অবস্থায় যে তোমার জিহ্বা আল্লাহর যিকিরে থাকবে তরতাজা|.>” 


আল্লামা তীবী রহ. বলেন, জবান তরতাজা রাখার অর্থ হল, 
জবানে অতি সহজে আল্লাহর যিকির চলতে থাকা। আর এর 
বিপরীতে জবান শুষ্ক থাকার অর্থ হল, মুখে যিকির বন্ধ থাকা । 
তারপর মুখ আল্লাহর যিকির দ্বারা সচল থাকার অর্থ হল, সবসময় 
আল্লাহর যিকিরে লিপ্ত থাকা । 


মূলত: যিকির হল, যার যিকির করা হয়, তার বিষয়ে 
সবসময় অন্তর সতর্ক ও সজাগ থাকা৷ যিকিরকে যিকির বলে 
নাম রাখার কারণ, যিকির অর্থ স্মরণ করা। আর মুখের যিকির 
অন্তরে স্মরণ করার উপর প্রমাণ বহনকারী| কিন্তু যেহেতু মুখের 
কথার উপর যিকিরের প্রয়োগটা অধিক, তাই মুখের যিকিরকেই 
যিকির বলে নাম করা হয়েছে এবং যিকির বললে আমরা 
সাধরণত মুখের যিকিরকেই দ্রুত বুঝি। 


5 ত্থবন হিব্বান, ৩/৯৯; হাদীস নং ৮১৮। 
44 


যিকির: যে সব শব্দাবলীকে অধিক পরিমাণে বলার জন্য 
হাদিস ও কুরআনে উৎসাহ দেয়া হয়েছে, সে সব শব্দগুলোকে 
বলা বা উচ্চারণ করাকে যিকির বলা হয়। যেমন, “আল- 
বাকীয়াতুস সালিহাত” বা স্থায়ী নেক আমলসমূহ, আর সেগুলো 
হচ্ছে, 


S| dhl cab YLALY, cab ad cab (6) IO 


অনুরূপ আরও যেমন, লা হাওলা..., বিসমিল্লাহ, 
হাসবুনাল্লাহ..., ইন্তেগফার, ইত্যাদি, এবং দুনিয়া ও আখিরাতের 
কল্যাণের জন্য দোয়া করা। 


তার দ্বারা উদ্দেশ্য এ সব নেক আমলসমূহ যেগুলোকে বান্দার 
উপর ওয়াজিব বা মোস্তাহাব করা হয়েছে, সেগুলোকে সবসময় 
চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। যেমন, কুরআন তিলাওয়াত 
করা, হাদিস অধ্যয়ন করা, ইলমি আলোচনা করা ও নফল সালাত 
আদায় করা। 


45 


যিকির অনেক সময় মুখ দ্বারা হয়ে থাকে এবং তার উপর 
উচ্চারণকারীকে সাওয়াব দেয়া হয়। কিন্তু শর্ত হল, তার দ্বারা যেন 
কেবল শব্দের অর্থই উদ্দেশ্য হয়। আর যদি উচ্চারণের সাথে 
অন্তরের যিকিরের সাথেও সম্পৃক্ত করা হয়, তা হলে তা হবে, 
অধিক পরিপূর্ণ যিকির। আর যদি তার সাথে সাথে যিকির দ্বারা 
যিকিরকৃত শব্দগুলোর অর্থ ও যিকিরের শব্দগুলোর মধ্যে যে 
আল্লাহর মাহাত্ম্ম ও তাঁর থেকে যাবতীয় দোষ-ক্রুটি দুরিকরণ 
রয়েছে তা উদ্দেশ্য হয়, তবে তার পরিপূর্ণতা আরও বেড়ে যায়। 
আর যদি যিকিরের শব্দাবলী কোনো নেক আমলের মধ্যে সংঘটিত 
হয়, তবে তার পরিপূর্ণতা আরও বৃদ্ধি পায়। আর যদি যিকিরের 
মধ্যে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ও ইখলাস সঠিকভাবে সম্পৃক্ত 
হয়, তবে তা চুড়ান্ত পূর্ণতা প্রাপ্ত হয়। 


মুখের যিকির দ্বারা উদ্দেশ্য- এসব শব্দাবলী যে সব শব্দাবলী 
আল্লাহর তাসবীহ-পবিত্রতা, তাহমীদ-প্রসংশা ও তামজীদ-বড়ত্ব 
এর প্রমাণ বহন করে। 


46 


সিফাতসমূহের প্রমাণসমূহের মধ্যে চিন্তা-ভাবনা করা, আল্লাহর 
তা'আলা তার বান্দাদের যে সব আদেশ-নিষেধ করেছেন, সে 
আদেশ-নিষেধ সম্পর্কে ভালোভাবে অবগত হওয়ার উদ্দেশ্যে তাতে 
চিন্তা করা, আমলের বিনিময় সংক্রান্ত সংবাদগুলোর উপর চিন্তা 
করা এবং আল্লাহর মাখলুকাতের সৃষ্টির রহস্য সম্পর্কে চিন্তা করা৷ 


বস্তুত: অন্তরের যিকির দুই প্রকার: 


এক. এ প্রকারের যিকির হচ্ছে, সর্বাধিক উন্নত ও গুরুত্বপূর্ণ 
যিকির, আর তা হচ্ছে, আল্লাহর মাহাত্ম্য, শান-শওকত, ক্ষমতা, 
মালিকানা, ও আসমান ও যমীনে তার যে সব নিদর্শন রয়েছে 
সেগুলো উপলব্ধি করার জন্য নিজের চিন্তা-শক্তিকে নিয়োগ করা। 


আল্লাহর নিকট সাওয়াব লাভের আশায় এবং আল্লাহর শাস্তি থেকে 
বাঁচার ভয়ে, আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করবে এবং 
আল্লাহ্‌ যা নিষেধ করেছেন তা হতে বিরত থাকবে। 


47 


থাকা এবং তার আনুগত্যে ডুবে থাকা| এ কারণেই সালাতকে 
যিকির বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তা'আলা বলেন, 


(AIO HSS dL 
“তখন তোমরা আল্লাহর স্মরনের দিকে ধাবিত হও”| 
[আল-জুমু‘আ, আয়াত: ৯] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


[tile SN © TAS C83 LINE SAGES 3 


“হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ 
কর”। [আল-আহ্যাব, আয়াত: ৪১] 


এ আয়াতগুলোতে আল্লাহ্‌ তা'আলা তার বান্দাদেরকে 
আরও নির্দেশ দেন যেন অধিকাংশ সময়ে তারা যাতে তাদের 
জিহ্বাকে আল্লাহর যিকির, তাসবীহ, তাহলীল, আল্লাহ প্রশংসা ও 


বড়ত্বের বর্ণনায় লিপ্ত রাখেন। 
48 


আল্লামা মুজাহিদ রহ. বলেন, যিকিরের শব্দগুলো এমনই 
যেগুলো পবিত্র, সাধারণ অপবিত্র ও বেশী অপবিত্র ব্যক্তিও বলতে 
পারে। তিনি আরও বলেন, একজন ব্যক্তি ততক্ষণ আল্লাহর 
যিকির-কারী হতে পারবে না, যতক্ষণ না সে দাঁড়ানো অবস্থায়, 
বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় আল্লাহর যিকির করবে। 


তা'আলা একমাত্র যিকির ছাড়া আর যত প্রকারের ইবাদত বান্দার 
উপর ফরয করেছেন, সব ইবাদতের একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ 
করেছেন এবং অপারগতার সময় তার অপারগতাকে গ্রহণ 
করেছেন। কিন্তু আল্লাহ তা'আলা যিকিরের এমন কোনো সীমা 
নির্ধারণ করেন নি যেখানে গিয়ে বান্দা থামবে। অনুরূপভাবে 
যিকির ছেড়ে দেয়ার বিষয়ে কারও ওজরকে গ্রহণ করেন নি, যদি 
না তাকে ছাড়ার ব্যাপারে জোর করা হয়। আল্লাহ তা'আলা বলেন, 
[vr LN 4 © EL de; 5,455 5 :411,9556 } “তখন 
দাড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে” । [সূরা 
আন-নিসা, আয়াত: ১০৩] রাতে-দিনে, জলে-স্থলে, সফরে- 


49 


সর্বাবস্থায় আল্লাহর যিকির করতে হবে। যখন তোমরা তা করবে, 
আল্লাহ তা'আলা তোমাদের উপর সালাত পেশ করবেন, 
(তোমাদের কথা তাঁর কাছে যারা আছে তাদের কাছে বর্ণনা 
করবেন) অনুরূপভাবে ফেরেশতাগণও তা করবেন। 


মু'আয ইবনে জাবাল রাদিয়াল্লাহ আনহু বলেন, 
ASS 2 Hl lic 2 G51 agi lo) 
“আল্লাহর আযাব হতে মুক্তি দেয়ার জন্য যিকির থেকে 


অধিক শক্তিশালী আর কিছুই নাই” “| 


আল্লাহ্‌ তা'আলা যিকির শব্দটি কুরআনের অনেক আয়াতে 
উল্লেখ করেন। আর যিকিরকারীর জন্য ‘আল্লাহর স্মরণ করা’ 
আল্লাহ্‌ তা'আলা তার বিনিময় বলে আখ্যায়িত করেন। একজন 
যিকিরকারীকে আল্লাহ স্মরণ করবে, এটি তার জন্য দুনিয়ার সব 
কিছু হতে উত্তম এবং দুনিয়াতে এর চেয়ে বড় কোনো আমল 


' তিরমিযী, হাদীস নং ৩৩৭৭ । 
50 


হতেই পারে না। আর এর মাধ্যমেই নেক আমলসমূহের 
পরিসমাপ্তি ঘটানোর কথা বলেছেন। 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


3 el FES ws bE ALS 2 =| Yh 
(25 x FE 255 b3ll A GUL or FED I SSE> 
Al 55:00 1p AIG Hl lrg elicl res So 

Is Alas Us 


আমলসমূহ সম্পর্কে জানিয়ে দেব? আমি কি তোমাদেরকে 
তোমাদের মুনিবের নিকট পবিত্র আমল কোনটি তা জানিয়ে দেব? 
আমি কি তোমাদেরকে তোমাদের মর্যাদা বৃদ্ধি করে, এমন 
আমলসমূহ সম্পৰ্কে জানিয়ে দেব? আমি কি তোমাদেরকে এমন 
আমল বাতলিয়ে দেব, যা তোমাদের জন্য স্বর্ণ মুদ্রা আল্লাহর রাহে 
ব্যয় করা থেকে উত্তম? আমি কি তোমাদেরকে এমন আমল 
বিষয়ে তোমাদের জানিয়ে দেব, যা তোমাদের জন্য দুশমনদের 


সাথে মুখোমুখি হয়ে তোমরা তাদের হত্যা করবে এবং তারা 
51 


তোমাদের হত্যা করবে তা হতে উত্তম? সাহাবীগণ বললেন, হ্যাঁ! 
তিনি বললেন, তা হল, আল্লাহ তা'আলার যিকির” | [তিরমিযি] 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


ANNAN, cab dl, Ml Io 5) hl dL DSN > 


Td lols se 3 5 V5 aly 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
“আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় কালাম চারটি । এক- 
সুবহানাআল্লাহ দুই- আলহামদু লিল্লাহ-তিন, লা ইলাহা ইল্লাল্লাহ 
চার-আল্লাহু আকবর । যেটি দিয়েই শুরু কর, তাতে কোন অসুবিধা 
নাই” ‘| [মুসলিম] 


লা ইলাহা ইল্লাল্লাহ এর উপকারিতা: বলা হয়ে থাকে যে, এ 
কালিমার মধ্যে দুটি বৈশিষ্ট্য আছে: 


5 তিরমিযী, হাদীস নং ৩৩৭৭ । 


* মুসলিম, হাদীস নং ২১৩৭ । 
52 


এক. এ কালেমার মধ্যে যতটি শব্দ আছে সব কটি শব্দ 
‘হুরুফে জাওযফিয়া’ অর্থাৎ শব্দগুলোর উচ্চারণের স্থান হল, মুখের 
মধ্যখান যাকে পেট বলা হয়| এ কালেমার মধ্যে এমন কোনো 
শব্দ নেই যে শব্দের উচ্চারণের স্থান ঠোট ব্যবহার করতে হয়, 
যেমন ‘বা’, ‘মিম’, ‘ফা’, ইত্যাদি । এ দ্বারা ইশারা করা হল, এ 
কালেমা মানুষ যেন শুধু ঠোটে বা মুখে উচ্চারণ না করে বরং 
পেট-অন্তর-থেকে উচ্চারণ করে, শুধু ঠোটে -মুখে- উচ্চারণ যথেষ্ট 


নয়। 


দুই, এ কালেমার মধ্যে নুকতা বিশিষ্ট কোন শব্দ নাই; বরং 
সবকটি হরফ বা শব্দ নুকতা হতে খালি। এ দ্বারা উদ্দেশ্য এ 
কথার দিক ইশারা করা, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এ 
কালেমা আল্লাহ ছাড়া যত মা‘বুদ আছে সমস্ত মা‘বুদ হতে খালি। 


আট. সর্বাধিক প্রিয় আমল উত্তম চরিত্র: 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
Ads cel hl I Dl ls hh 


53 


সুন্দর ৷” 


‘খুলুক’ ও ‘খালক’ দুটি শব্দই আরবিতে একত্রে ব্যবহার 
হয়ে থাকে। যেমন বলা হয়, অমুক :59, 541 6/5 অর্থাৎ 
লোকটি ভিতর ও বাইর উভয় দিক দিয়ে সুন্দর 


মানুষ গোস্ত মাংস দ্বারা ঘটিত যা চোখ দ্বারা দেখা যায়, 
এবং এক রূহ ও আত্মা দিয়ে তৈরি যা চোখ দিয়ে দেখা যায় না; 
তবে তা মানুষ তার অন্তৃষ্টি দিয়ে দেখতে পায়। আর প্রতিটির 
জন্য একটি অবস্থা ও আকৃতি রয়েছে; তা হয়তো খারাপ অথবা 
সুন্দর । 


আর চরিত্র: সে তো এক মজবুত অবস্থার নাম যা 
মানবাত্মার মধ্যে প্রগাঢ় হয়ে বিদ্যমান; তা থেকে যাবতীয় কর্মগুলো 
কোন প্রকার চিন্তা-ফিকির ও কষ্ট-ক্লেশ ছাড়া অতি সহজে প্রকাশ 


17 তাবারানী, আল-মু‘জামুল কাবীর ১/১৮১; হাদীস নং ৪৭১; আল-মু‘জামুল 
আওসাত্ব, ৬/২৬৮; হাদীস নং ৬৩৮০; ইবন হিব্বান, ২/২৩৬; হাদীস নং 


৪৮৬; আল-হাকেম, আল-মুস্তাদরাক, ৪/88৩; হাদীস নং ৮২১৪। 
54 


পায়। আর কোনো মানুষকে ততক্ষণ পর্যন্ত সৎ চরিত্রবান বলে 
আখ্যায়িত করা যাবে না, যতক্ষণ পর্যন্ত তার আত্মার মধ্যে সুন্দর 
চরিত্র প্রগাঢ় ও মজবুতভাবে স্থাপিত না হয় এবং সুন্দর চরিত্র ও 
যাবতীয় কর্ম তার থেকে কোনো প্রকার কৃত্রিমতা ও কষ্ট-ক্লেশ 
ছাড়া প্রকাশ না পায়। আর যদি কোনো ব্যক্তি ভনিতা করে কোনো 
ভালো কাজ করে, তাকে এ কথা বলা যাবে না যে, এটি তার 
চরিত্র । এর দৃষ্টান্ত হল, যে ব্যক্তি কোনো জরুরি প্রয়োজনে ভান 
চুপচাপ থাকল, তাকে এ কথা বলা যাবে না, লোক দানশীল বা 
ধৈর্যশীল । 


মানুষের বাহ্যিক আকৃতির পরিবর্তন করা কোনো ক্রমেই 
সম্ভব নয়; কিন্তু মানুষের আখলাক বা চরিত্রের পরিবর্তন করা 
সম্ভব । মানব চরিত্র পরিবর্তন হয়। এ জন্যই দ্বীনের আগমন 
ঘটেছে; যা মানুষকে ভালো ও উত্তম চরিত্রের প্রতি আহ্বান করে 
এবং ভালো কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ করার প্রতি 
দাওয়াত দেয় । আর এতে অসিয়ত, ওয়ায ও শিক্ষা দেয়ার বিধান 


পাওয়া যায়| আল্লাহ তা‘আলা বলেন, 
55 


2 2 VL au43 d= es Ve STs Nf 
[1:21 {© rec be SS 238 CIS DY DOL 


“নিশ্চয় আল্লাহ কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন 
করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে” । 
[সূরা রা'আদ, আয়াত: ১১] 


অনুরূপভাবে নতুন নতুন আখলাক ও চরিত্রসমূহ চেষ্টা ও 
সাধনা করে অর্জন করা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তার প্রভুকে ডাকতেন, যাতে তিনি তাকে সর্বাধিক 
সুন্দর আমলসমূহের দিকে পথ দেখান এবং সুন্দর চরিত্রসমূহের 
প্রতি পথ দেখান, আর তাকে চরিত্রবান হওয়ার তাওফিক দান 


করেন। তিনি বলে বলেন, 


inet of J) eS এ) 3১০) ie EN ihn 
TL] hes) Jer 8 Sra YN er 
“হে আল্লাহ! আপনি আমাকে সুন্দর আখলাকসমূহের পথ 


দেখান। সুন্দর আখলাকের প্রতি আপনি ছাড়া কেউ পথ দেখাতে 
পারে না। আর আপনি আমার থেকে খারাপ চরিত্রগুলোকে হটিয়ে 


56 


দিন, আমার থেকে খারাপ চরিত্রগুলো আপনি ছাড়া কেউ দূরে 
সরাতে পারে না” | [বর্ণনায় নাসায়ী] 


তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এ 


(> SE rll Bo) 


তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার দ্বারা আচরণ 


কর” 19 


কোনো কোনো আলেম সুন্দর চরিত্রের কিছু আলামত একত্র 
করেছেন। তারা বলেন, সুন্দর আখলাক হল, অধিক লজ্জা করা, 
মানুষকে কম কষ্ট দেয়া, অধিক যোগ্যতার অধিকারী হওয়া, 
কথাবার্তায় সত্যবাদী হওয়া, কম কথা বলা, অধিক জ্ঞান রাখা, 
পদস্থলনমূলক কাজ কম হওয়া, অনর্থক কথা কম বলা বা 
অনর্থক কথা থেকে বিরত থাকা, সৎকাজে অগ্রণী হওয়া ও 


* মুসলিম, হাদীস নং ৭৭১; আবু দাউদ, হাদীস নং ৭৬০; তিরমিযী, হাদীস নং 
৩৪২১; নাসায়ী, হাদীস নং ৮৯৭ । 


* তিরমিযী, হাদীস নং ১৯৮৭ ৷ 
57 


আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মসম্মান বজায় রাখা, ধৈর্যশীল 
হওয়া, কৃতজ্ঞ হওয়া, অন্নে তুষ্ট হওয়া, সহনশীল হওয়া, কোমলতা 
অবলম্বন, পবিত্র হওয়া, দয়ার্ হওয়া, অভিশাপকারী না হওয়া, 
গালি-গালাজকারী না হওয়া, ছোগলখুরী না করা, গীবতকারী না 
হওয়া, তাড়াহুড়া কারি না হওয়া, হিংসুক না হওয়া, কৃপণ না 
হওয়া, বিদ্বেষ না থাকা, হাসি-খুশি থাকা, আল্লাহর জন্য মহব্বত 
কারি হওয়া এবং আল্লাহর জন্য দুশমনি করা, আল্লাহর জন্য 
রাজি-খুশি হওয়া এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


I> ৮৮০ ৩৮ G8 > 0 JE OLA BS 22 1 or bel 
Isls ddl rd le 22+ UGS 
কেয়ামতের দিন মিযানে রাখা হবে না। একজন উত্তম চরিত্রের 
অধিকারী ব্যক্তি তার উত্তম চরিত্র দ্বারা রোযাদার ও সালাত 
আদায়কারীর মর্যাদায় পৌছতে পারবে” [তিরমিযি] 


* তিরমিযী, হাদীস নং ২০০৩। 
58 


একজন চরিত্রবান ব্যক্তিকে এত বড় ফযিলত দেওয়ার 
কারণ হল, একজন রোষাদার ও রাতে সালাত আদায়কারী ব্যক্তি 
শুধুমাত্র তার নফসের বিরোধিতা করে থাকে, আর যে ব্যক্তি 
মানুষের সাথে ভালো ব্যবহার করে থাকে, সে অনেকগুলো নফস 
বিরুদ্ধে প্রচেষ্টা চালায়। এ কারণে একজন রোযাদার ও তাহাজ্জুদ 
আদায়কারী যে সাওয়াব পাবে একজন চরিত্রবান লোকও একই 
সাওয়াব পাবে। ফলে তারা উভয়ে সাওয়াবের দিক দিয়ে বরাবর ৷ 
বরং কোনো কোনো ক্ষেত্রে তারা অধিক সাওয়াবের অধিকারী 
হবে। 


সুন্দর চরিত্রের অনেক ফলাফল রয়েছে, যেগুলো একজন 
ব্যক্তি চরিত্রবান হওয়ার প্রমাণবাহী নিদর্শন। বলা হয়ে থাকে যে, 
আল্লাহর সাথে তার জানা-শুনা অত্যধিক থাকার কারণে সে 
ঝগড়া-বিবাধ করে না। আবার কেউ বলে, মানুষের [বিপদ-আপদ, 
সুখে-দুখে] কাছা-কাছি হওয়া এবং তাদের মধ্যে অপরিচিত হওয়া 
বা প্রসিদ্ধ না হওয়া। আবার কেউ কেউ বলে, আল্লাহর প্রতি 


সন্তুষ্ট হওয়া। আবার কেউ কেউ বলে, সর্বনিম্ন পর্যায় হচ্ছে, 
59 


সহনশীল হওয়া, সমপরিমাণ প্রাপ্তির আশা ত্যাগ করা, যালেমের 
প্রতি দয়া করা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা, ও তার প্রতি দয়ার্দ 
হওয়া | 


নয়, আল্লাহ্‌ তা'আলা মুত্তাকী, ধনাঢ্য ও আত্মগোপনকারী ব্যক্তিকে 
পছন্দ করেন। 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


AG sl lS dhl ob 


“নিশ্চয় আল্লাহ তকী, (মুত্তাকী) গনী, (ধনাঢ্য) ও খষফী, 
(আত্মগোপনকারী) বান্দাকে পছন্দ করেন |” 


তকী বা মুত্তাকী বলা হয়: যে গায়েবের উপর ঈমান আনে, 
সালাত কায়েম করে, আল্লাহর দেয়া রিযক থেকে আল্লাহর পথে 
ব্যয় করে, আল্লাহ যা নিষিদ্ধ করেছেন, তা থেকে বেঁচে থাকে, 
আল্লাহর আনুগত্য করে, যে শরী'আত নিয়ে আল্লাহ তাঁর 


*! মুসলিম, হাদীস নং ২৯৬৫ । 
60 


রাসূলদের শেষ রাসূল এবং তাদের সরদারকে দুনিয়াতে প্রেরণ 
করেছেন, সে শরী'আতের অনুসরণ করে। 


গনী দ্বারা উদ্দেশ্য: আত্মার ধনী। আর আত্মার ধনীই হল, 
আর সেই ধনীই হচ্ছে আল্লাহর প্রিয় । কারণ, রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


A Ll GF SY IS, nl 5S 5S SL 

Tl 

“ধন সম্পদ অধিক হওয়ার কারণে কেউ ধনী হতে পারে 

না। তবে সত্যিকার ধনী হল, সে ব্যক্তি যে আত্মার দিক দিয়ে 
ধনী” | ** [বুখারি] 


অধিক ধন-সম্পদ অধিকারী হওয়া নয়, কারণ, অনেক মানুষ 
এমন আছে, যাদের আল্লাহ্‌ তা'আলা ধন-সম্পদ অধিক পরিমাণে 
দান করেছেন, কিন্তু সে তাতে সন্তুষ্ট হয় না, সে আরও বাড়ানোর 


2 বুখারী, হাদীস নং ৬৪৪৬ । 
61 


জন্য চেষ্টা করতে থাকে। কোথায় থেকে সে কামাই করবে তার 
প্রতি সে কোন প্রকার ভ্রুক্ষেপ করে না। এ ধরনের লোক তার 
অধিক লোভের কারণে ধনী হলেও ফকীর। আর সত্যিকার ধনী 
হল, সে ব্যক্তি যার অন্তর ধনী ৷ অর্থাৎ তাকে যা দেয়া হয়েছে, 
তাতে সে কারও মুখাপেক্ষী হয় না, সে তাতে সন্তুষ্ট থাকে, বেশির 
প্রতি সে লোভ করে না এবং পাওয়ার জন্য সে বাড়াবাড়ি করে 
না। ফলে সেই হল একজন ধনাঢ্য ব্যক্তি । 


আর আত্মার ধনী হওয়ার বিষয়টি মনে সৃষ্টি হয় আল্লাহর 
ফায়সালার প্রতি সন্তুষ্ট হওয়া ও তার নির্দেশকে মেনে নেওয়া 
দ্বারা। আর এ কথা বিশ্বাস করা দ্বারা যে আল্লাহর নিকট যা কিছু 
আছে, তা অতি উত্তম ও স্থায়ী । আল্লামা ইবনে হাজার রহ, বলেন, 
আত্মার ধনী হওয়া, অন্তরের ধনী হওয়ার মাধ্যমে অর্জিত হয়। 
অর্থাৎ যখন একজন বান্দা যাবতীয় কাজে সে তার রবের 
মুখাপেক্ষী হয়, তখন তার মধ্যে এ উপলব্ধি হয়, ‘আল্লাহ তিনিই 
দাতা’ ও ‘নিষেধকারী’। তখন সে তার ফায়সালার উপর রাজি 
থাকে এবং তার নেয়ামতসমূহের প্রতি সন্তুষ্ট থাকে, তার 


62 


করার জন্য সে আল্লাহর নিকটই ছুটে যায়। তখন সব বিষয়ে 
আল্লাহর প্রতি মুখাপেক্ষী হওয়ার কারণে তার অন্তরে আত্মার ধনী 
হওয়া সৃষ্টি হয়, সে আল্লাহ ছাড়া আর কারো প্রতি মুখাপেক্ষী হয় 
না 


আর হাদিসে যে ‘খফী’ শব্দটি ব্যবহার হয়েছে, তা দ্বারা 
উদ্দেশ্য হল, এঁ ব্যক্তি যে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে এবং সে 
তার নিজের কাজেই ব্যস্ত থাকে; অন্য কোনো দিক সে তাকায় 
না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


Lm 21] 023 dl de sl} SPIE Ep Sail 2) 
আল্লাহর শপথ করে কোনো কথা বলে, আল্লাহ তাদের দায় মুক্ত 
করে” *| [বর্ণনায় মুসলিম] 


* মুসলিম, হাদীস নং ২৬২২। 
63 


আল্লাহ্‌ তা'আলা আত্মগোপনকারী মুত্তাকীকে মহব্বত 
করেন, যে ব্যক্তি অনুপস্থিত হলে তাকে কেউ অনুসন্ধান করে না, 
আর যদি উপস্থিত থাকে তাকে কেউ চিনে না। সে তার কোনো 
ভালো কাজ দেখিয়ে বেড়ায় না এবং ইলম ও আমল প্রকাশ করার 
মানসিকতা পোষণ করে না। মানুষ থেকে ইজ্জত সম্মান তালাশ 
করে না। স্রষ্টা তার ইবাদত বন্দেগী সম্পর্কে অবগত হওয়াতে 
সন্তুষ্ট থাকে, মাখলুকের অবগতির কোনো গুরুত্ব তার কাছে নেই। 
এক আল্লাহর প্রশংসার প্রতি সে সন্তুষ্ট মানুষের প্রশংসার প্রতি 
কোনো কৌতুহল তার মধ্যে নেই। [এ ধরনের লোককেই বলা 
হয়, আত্মগোপন কারী] 


দশ. আল্লাহ দানশীল ব্যক্তিকে পছন্দ করেন: 
রাসুলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


ISAs lad rm ll dl 4 DON 


64 


“আল্লাহ্‌ তা'আলা বিক্ৰয়ে ছাড়-প্রবণ, কেনার সময় ছাড়- 
প্রবণ এবং ফায়সালার ছাড়-প্রবণতাকে পছন্দ করেন।2” 
[তিরমিযী] 


>| [আস-সামাহা]: শব্দের অর্থ হল, সহজ করা ও ছাড় 
দেয়া বা ক্ষমা করা। আর “৮” এর অর্থ হচ্ছে, সহজ করতে, 
ছাড় প্রদান করতে ও ক্ষমা করতে অভ্যস্ত । বস্তুত: ‘সামাহা’ 
ঈমানের একটি অংশ । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


বলেন, 
Ud mall si 
“ঈমান হল, ধৈর্য ধারণ করা ও ক্ষমা করা*5|” [বর্ণনায় 
আহমদ] 


বেচা-কেনার মধ্যে অনুগ্রহ করার অর্থ: যে ব্যক্তি কোনো 
কিছু বিক্রি করে বা খরিদ করে, তখন সে সহজ করে এবং দান 


** তিরমিযী, হাদীস নং ১৩১৯ । 


“5 মুসনাদে আহমাদ ৪/৩৮৫ ৷ 
65 


করে। আর যখন বিক্রি করে তখন অনেক পাওনাকে সে ছেড়ে 


দেয়। 


আর ফায়সালার ক্ষেত্রে ক্ষমাশীল হওয়ার অর্থ হল, সে ব্যক্তি 
তার হককে অত্যন্ত সহজ, সরল ও নমনীয়তার সাথে আদায় 
করতে চেষ্টা করে, কোনো প্রকার বাড়াবাড়ি বা ক্ষতি করার চেষ্টা 
সে করে না। মোটকথা, ‘সামহ’ এঁ ব্যক্তিকে বলা হয়, যে মানুষের 
সাথে ক্ষমা ও সহজ আচরণ করে। সে মানুষের সাথে উন্নত 
আখলাক-চরিত্র প্রয়োগ করে এবং ঝগড়া-বিবাদ পরিহার করে। 


আল্লাহ্‌ তা'আলা ক্ষমাপ্রবণ ব্যক্তিকে পছন্দ করেন; কারণ 
সে নিজের পক্ষ থেকে সম্মানিত এবং সে উত্তম চরিত্রের 
অধিকারী; কারণ এর মাধ্যমে সে তার অন্তর থেকে ধন-সম্পদের 
মোহ কর্তন করতে সমর্থ হয়েছে, যে ধন-সম্পদ দুনিয়ার চিহ্ন| 
তাদের কাছে উপকার পৌঁছাতে পেরেছে। আর এ সবই আল্লাহর 
মহব্বত লাভকে আবশ্যকীয় করে তুলেছে। 


এগার. আল্লাহ্‌ তা'আলা ক্ষমাকে পছন্দ করেন 
66 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(ial 4 dll 8) 
“আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন” **| আল্লাহ তা'আলা বলেন, 
[4:30 { © desl 6 PBs SAL 2s Hilf 1) 


“তুমি ক্ষমা প্রদর্শন কর এবং ভালো কাজের আদেশ দাও। আর 
মূর্খদের থেকে বিমুখ থাক” [আ'রাফ, আয়াত: ১৯৯] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


# 


JG sil C4 BE LAT 6 SSE KT SBT ) 
LE 

“আর ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ 

সৎকর্ম-শীলদের ভালো বাসেন” । [আলে ইমরান, আয়াত: ১৩৪] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


* আত-তাবারানী, আল-মু‘জামুল কাবীর ৯/১০৯; হাদীস নং ৮৫৭২। 
67 


Eads fh SBE hea 
[YVAN © CHE) DHS Ol ¥ 


“আর তোমাদের মাফ করে দেয়া তাকওয়ার অধিক নিকটতর ৷” 
[সূরা বাকারাহ, আয়াত: ১৩৭] 


বা ক্ষমা বলা হয়, গুনাহের কারণে পাকড়াও করা ছেড়ে 
দেওয়া। আর [১০ বা উপেক্ষা করার অর্থ হল, অন্তর থেকে 
গুনাহের প্রভাব দূর করা। আর ক্ষমা তার থেকেই হতে পারে, 
যার ধন-সম্পদ ইজ্জত সম্মান ইত্যাদিতে কোনো না কোনো হক 
বা অধিকার ছিল, কিন্তু সে তার সে অধিকার ছেড়ে দেয় এবং 


ক্ষমা করে দেয়। 


আল্লাহ্‌ তা'আলা যারা ক্ষোভের সময় ক্ষমা করে দেয়, 
তাদের প্রশংসা করেছেন এবং তাদের সুনাম তুলে ধরেছেন। 
আল্লাহ্‌ তা'আলা বলেন, 


[VSL © S535 BS 2E GU BY) 
“এবং যখন রাগান্বিত হয়, তখন তারা ক্ষমা করে দেয়” | 


[সূরা আশ-শুরা, আয়াত: ৩৭] 


68 


£%50| ক্ষমাকারী’ এটি আল্লাহর সুন্দর নামসমূহের মধ্য থেকে 
একটি গুণবাচক নাম। আর ;২০ বা ক্ষমা’ আল্লাহর সিফাতসমূহ 
থেকে একটি সিফাত। আল্লাহ্‌ তা'আলা বান্দাদের শাস্তি দেয়ার 
ক্ষমতা রাখা স্বত্বেও তাদের ক্ষমা করে দেন। 


আল্লাহ্‌ তাআলা বলেন, 

(O25 SE Bl LS BT GAS Of G6 Vind Lids 

[Sl] 

“আর তারা যেন তাদের ক্ষমা করে এবং তাদের দোষক্রটি 

উপেক্ষা করে। তোমরা কি পছন্দ কর না যে, আল্লাহ তোমাদের 

ক্ষমা করে দেন? আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু ৷” 
[সূরা নূর, আয়াত: ২২] 


অনুযায়ীই হয়ে থাকে, সুতরাং যেভাবে যে তোমাকে কষ্ট দেয়, 
তাকে তুমি ক্ষমা করে দেবে, সেভাবে আল্লাহও তোমাকে মাফ 


69 


করে দেবেন। আর তুমি যখন তোমার অপর ভাইয়ের দোষক্রটি 
উপেক্ষা করবে, আল্লাহও তোমার দোষ ক্রটি উপেক্ষা করবেন। 


অনুরূপভাবে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
রাগকে নিয়ন্ত্রণ করা, ক্রোধকে হজম করা ও মানুষকে ক্ষমা করার 
জন্য উম্মতকে উদ্বুদ্ধ করেছেন। আর এটি মহান ইবাদত ও 
নফসের সাথে জিহাদ করার সমতুল্য। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


«3 slop) a8 AS bet io2 2 ls 2 bl io 2 lo) 


Lab pl 251 adil 


“এমন কোনো ঢোক সওয়াবের জন্য আল্লাহর নিকট বড় 
নেই, সে ঢোক হতে যা বান্দা ক্রোধের সময় আল্লাহর সন্তুষ্টি 
লাভের উদ্দেশ্যে গিলে বা সম্বরণ করে ফেলে”*’| [ইবনে মাজাহ্‌] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


* ইবন মাজাহ, হাদীস নং ৪১৮৯ ৷ 
70 


kk EO BF-3 2 abl ole ois al ২ 2 EE ~~ Sa 


[sis ass 3 Sh 2 x2 > BIE 10955 


“যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করে অথচ তা প্রয়োগ করার মত 
ক্ষমতা তার আছে, কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলা তাকে সমস্ত 
মানুষের সামনে ডেকে বলবেন, তুমি হুরদের থেকে যাকে পছন্দ 
কর গ্রহণ করতে পার”.**| [তিরমিযী] অর্থাৎ মানুষের মাঝে 
আল্লাহ্‌ তা'আলা তার সুনাম ছড়াবেন, তার প্রশংসা করবেন এবং 
তাকে নিয়ে তিনি অহংকার করবেন| যার ফলে তাকে আল্লাহ্‌ 
তা'আলা যে কোনো হুরকে গ্রহণ করার ব্যাপারে স্বাধীনতা প্রদান 


করবেন। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


tabla) NL ads ol oly bp 56 NL pa Has dl Sly Leh 


* তিরমিযী, হাদীস নং ২০২১। 
71 


“ক্ষমা করার কারণে আল্লাহ্‌ তা'আলা বান্দার সম্মানকেই 
বৃদ্ধি করেন। আর যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ্‌ 
তা'আলা তার মর্যাদাকে বৃদ্ধি করেন” *?| 


এখানে দুটি দিক রয়েছে: 


এক- হাদিসটি তার বাহ্যিক অর্থের উপরই রাখা হবে। 
অর্থাৎ যে ব্যক্তি ক্ষমা ও উপেক্ষা করা বিষয়ে প্রসিদ্ধ হবে, 
মানুষের অন্তরসমূহে সে মহান হবে এবং তার ইজ্জত ও সম্মান 
বৃদ্ধি পাবে। 

দুই- অথবা হাদিসের অর্থ হল, তার সাওয়াব আখিরাতে 
আর সম্মান দুনিয়াতে ৷ 

আবার কোনো সময় উভয় অর্থ এক সাথে হতে পারে। 


অর্থাৎ আল্লাহ্‌ তাআলা তাকে দুনিয়া ও আখিরাত উভয় জাহানে 
ইজ্জত ও সম্মান দান করবেন। 


*? তিরমিযী, হাদীস নং ২০২৯ । 
72 


বার. আল্লাহ্‌ তা'আলা কোমলতা পছন্দ করেন: 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
Ls as ANG 3) 4 lob 
“আল্লাহ প্রতিটি কাজে কোমলতা পছন্দ করেন” ”| 
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
xl fe 2 Yb Bl be by GN 4 5 lO 
Tm 30 be fe x Yb 


“আল্লাহর তা'আলা নিজে কোমলময়, তিনি কোমলতাকে 
পছন্দ করেন। তিনি কোমলতার উপর যে প্রতিদান দেন, জোর বা 
কঠোরতার উপর তা দেন না, অনুরূপ অন্য কিছুর উপরও এত 
বেশি প্রতিদান দেন না” | 


% বুখারী, হাদীস নং ৬০২৪। 


* মুসলিম, হাদীস নং ২৫৯৩ । 
73 


মূলত: কোমলতা যাবতীয় কল্যাণের কারণ । রাসূলুল্লাহ্‌ 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


Ue SDs 


“যে ব্যক্তি কোমলতা থেকে বঞ্চিত হয়, সে যাবতীয় কল্যাণ 
হতে বঞ্চিত হয়” **| 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী; 4 ৩» 
(54, ‘আল্লাহ কোমল’ এ কথার অর্থ হল, আল্লাহ তার বান্দাদের 
কঠোরতা করতে চান না। আল্লাহ্‌ তা'আলা মানুষকে তাদের 
সাধ্যের বাহিরে কোনো দায়িত্ব চাপিয়ে দেন না । আল্লাহ্‌ তা'আলা 
‘কোমলতা অবলম্বনের উপর প্রদান করার’ অর্থ তিনি সেটার 
উপর যে সাওয়াব দেন, অন্য কোন আমলের উপর এত বেশি 
সাওয়াব দেন না। কোমল ব্যবহারের উপর আল্লাহ্‌ তা'আলা 
দুনিয়াতে সুন্দর প্রশংসা কুড়ানোর তাওফিক দেন, উদ্দেশ্য হাসিলে 
সফলতা দেন, এবং লক্ষ্য অর্জন করা সহজ করে দেন| আর 


%? মুসলিম, হাদীস নং ২৫৯২। 
74 


আখিরাতে তার জন্য রয়েছে অধিক সাওয়াব, যা কঠোরতা করার 
কারণে অর্জন করা সম্ভব হয় না, আর যা অন্য কোনো আমলের 
কারণে লাভ করা যায় না। 


বস্তুত: নমনীয়তা ও নরম ব্যবহার উত্তম চরিত্রেরই ফল 
এবং তারই পরিণতি । 


বলা হয়ে থাকে যে, সবচেয়ে প্রজ্ঞাপূর্ণ কাজ হচ্ছে, প্রতিটি 
বস্তুকে যথাস্থানে প্রয়োগ করা। কঠোরতার জায়গায় কঠোরতা 
এবং কোমলতার স্থানে কোমলতা, যেখানে তলোয়ার উত্তোলন 
করা দরকার সেখানে তলোয়ার উঠানো, আর যেখানে লাঠি 
উঠানো দরকার সেখানে লাঠি উঠানো| সুতরাং যাবতীয় 
চরিত্রে যেমন মধ্যম পন্থা অবলম্বন করা উত্তম, তেমনি 
কঠোরতা ও কোমলতা উভয়টির মধ্যেও মধ্যম পন্থা অবলম্বন করা 
উত্তম কিন্তু যেহেতু মানব স্বভাব কঠোরতার প্রতিই বেশি ধাবিত 
হয় তাই মানুষকে কোমলতা অবলম্বন করার প্রতি বেশি উৎসাহ 
প্রদান করা হয়েছে। আর এ জন্যই কঠোরতার চেয়ে কোমলতা 
অবলম্বনের অধিক প্রশংসা করা হয়েছে। 


75 


সত্যিকার পূর্ণ তো সে-ই, যে ব্যক্তি কোথায় কঠোরতা 
করতে হবে এবং কোথায় কোমলতা অবলম্বন করতে হবে 
উভয়ের মধ্যে পার্থক্য করতে পারে। ফলে যেখানে যা করা 
দরকার সেখানে সে তাই করে। যদি কোন ব্যক্তির দূরদর্শিতা কম 
হয়, অথবা কোন ঘটনার পিছনে কি হিকমত আছে, তা না জানে, 
তাহলে তার জন্য কোমলতা অবলম্বন করা উত্তম। কারণ, 
অধিকাংশ সময় কোমলতার মধ্যেই সফলতা নিহিত থাকে। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


ASE Nl ash rE DY ly Nl S032) Nob 


“যে কোনো কিছুতে কোমলতা অবলম্বন করা সেটার 
সৌন্দর্যকে নিশ্চিত করে। আর কোন কিছু থেকে কোমলতা তুলে 
নেয়া সেটাকে কলঙ্কিতই করে থাকে”*| 


তের: আল্লাহ্‌ তা'আলা লজ্জা ও গোপন রাখাকে পছন্দ করেন: 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


* মুসলিম, হাদীস নং ২৫৯৪। 
76 


El Bb dl A CE Ee > > I 5 dl ob 
ISL a 5 Gil =| 


“আল্লাহ্‌ তা‘আলা ধৈর্যশীল, গোপনকারী, তিনি লজ্জা ও গোপন 
রাখাকে পছন্দ করেন। তোমরা যখন গোসল করবে, তখন যেন 
অবশ্যই ঢেকে রাখে ।*” [নাসায়ী] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
Leas 4255 TLS se Lt ly acs ges ৯ ৩৯১ 


“ঈমানের সত্তরেরও বেশি (তিন থেকে নয় সংখ্যা পর্যন্ত) শাখা 
রয়েছে, আর লজ্জা ঈমানের একটি শাখা” "| [মুসলিম] 


Meas B shill or > tl das 5 4S hl bo NON 5p) 


“আর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিভৃতে 
অবস্থানকারী কুমারী নারীর চেয়েও অধিক লজ্জাশীল ছিলেন” *| 


* আবু দাউদ, হাদীস নং ৪০১২। 


* মুসলিম, হাদীস নং ৩৫। 
77 


লজ্জা 


অভিধানে .=> [লজ্জা] শব্দটি ৪১> [হায়াত] থেকে নির্গত । 
আর বলা হয়ে থাকে, |=) =| যখন তার কাছে জীবনী শক্তি 


বেশি থাকে। সুতরাং লজ্জা অনুভূতির শক্তি ও সুক্মতা এবং 
জীবনী শক্তির কারণেই হয়ে থাকে। আর অন্তরের জীবন 
অনুসারেই সে মন বা অন্তরে লজ্জা চরিত্রের উদ্ভব ঘটে ৷ 


আর => [লজ্জা] একজন মানুষের মধ্যে তিন কারণে হতে 
পারে। 


এক- আল্লাহ থেকে লজ্জা করা । 
দুই- মানুষ থেকে লজ্জা করা 
তিন- একজন তার নিজের থেকে লজ্জা করা । 


আল্লাহ থেকে লজ্জা: তার দাবী হচ্ছে, আল্লাহ্‌ তা'আলা যা 
করার নির্দেশ দিয়েছেন, তা পালন করা, আর যা করা থেকে 


* বুখারী, হাদীস নং ৩৫৬২। 
78 


নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকা| রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


14h iad ox b] call Jw GCG Gol > Hl 2 och 
bey sal) Bi Of all = A ps lec 5) S15 ad UE 
£25 55 ANI 5 ddl SA SS sr bs hdl FS 


LGAs eld > Dl 2 esl 13 SMS fd 3 sll 


“তোমরা আল্লাহকে লজ্জা করার মত লজ্জা কর, বর্ণনাকারি 
আমরা তো লজ্জা করি। তিনি বললেন, এ লজ্জা নয়, আল্লাহকে 
পরিপূর্ণ লজ্জা করার অর্থ- তুমি তোমার মাথা এবং মাথা যা 
অন্তর্ভুক্ত করে, তার হেফাজত করবে। আর তুমি তোমার পেট ও 
পেট যা শামিল করে, তার হেফাজত করবে। আর তুমি মৃত্যু ও 
মৃত্যুর পরের পরিণতিকে বেশি বেশি স্মরণ করবে। যে ব্যক্তি 
আখিরাত কামনা করে, সে দুনিয়ার সৌন্দর্যকে ছেড়ে দেবে| আর 


79 


যে ব্যক্তি এ কাজগুলো করবে, সে অবশ্যই আল্লাহকে লজ্জা করার 
মত লজ্জা করল ”| [তিরমিযী] 


এ প্রকারের লজ্জা সাধারণত একজন মানুষের দ্বীনের মধ্যে 
দৃঢ়তা ও ইয়াকীনের বিশুদ্ধতার কারণেই হয়ে থাকে। 


আর মানুষের থেকে লজ্জা করা: তার দাবী হচ্ছে, মানুষের 
দুঃখ, দুর্দশা ও কষ্টকে প্রতিহত করা এবং কোনো অন্যায় ও 
অশ্লীলতাকে প্রচার করা থেকে বিরত থাকা৷ এ প্রকারের লজ্জা 
মানুষ থেকে তখন সংঘটিত হয়, যখন একজন মানুষের মধ্যে 
মানবতা পুরোপুরি বিদ্যমান থাকে । আর সে মানুষের তিরস্কার ও 
দুর্নামকে ভয় করবে। 


আর নিজের সত্তা থেকে লজ্জা করা: তার দাবী হচ্ছে, 
সচ্চরিত্র অবলম্বন করা ও একাকীত্বের সময়ে নিজেকে পবিত্র ও 
সংরক্ষণ করা । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


4 NLL NY sh 


” তিরমিযী, হাদীস নং ২৪৫৮ । 
80 


“লজ্জা মানুষের জন্য কল্যাণই বয়ে আনে” *| 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 

UK 1s sh 
“লজ্জার সবই কল্যাণকর |?” অথবা তিনি বলেন, 

Cs 4S sh 
“লজ্জা, তার সবই কল্যাণকর” **| 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 

asl NV] ss 3 sl 8 a) 


“যে কোন বস্তুর মধ্যে লজ্জা পাওয়া গেলে তা তার মধ্যে 
সৌন্দর্য আনয়ন করে” “| 


3 বুখারী, হাদীস নং ৬১১৭; মুসলিম, হাদীস নং ৩৭ । 
% মুসলিম, হাদীস নং ৩৭ । 
“ মুসলিম, হাদীস নং ৩৭ । 


“ তিরমিযী, হাদীস নং ১৯৭৪। 
81 


এখানে ৯ $৷ শব্দটি মুবালাগা বা অতিরঞ্জন হিসেবে 
ব্যবহত| অৰ্থাৎ যদি নিষ্প্রাণ বস্তুর মধ্যেও যখন লজ্জা থাকে, 
আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। সুতরাং যদি একজন মানুষের 
মধ্যে লজ্জা থাকে তখন তার অবস্থা কেমন হতে পারে?! 


গোপন করা বা ঢেকে রাখা: 
আল্লাহ্‌ তা'আলা বলেন, 


ন ৰ tt EE: Gans Ae 
E 


[7:3 LO FS DS sf 


“হে বনী আদম, আমি তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ 
করেছি, যা তোমাদের লজ্জা-স্থান ঢাকবে এবং যা সোৌন্দর্যস্বরূপ। 
আর তাকওয়ার পোশাক তা উত্তম” | [সূরা আরাফ, আয়াত: ২৬] 


আল্লাহ্‌ তা'আলা আদম সন্তানদের লজ্জা-স্থান ও দেহকে 
ঢেকে রাখার নির্দেশ দেন। কারণ, আল্লাহ্‌ তা'আলা পর্দা করাকে 
পছন্দ করেন এবং উলঙ্গ হওয়াকে ঘৃণা করেন। অনুরূপভাবে 
আল্লাহর রাসূলও পর্দা করা এবং সতরকে ডেকে রাখার প্রতি 


82 


যত্নবান হতে নির্দেশ দেন। আর বিবস্ত্র হওয়া হতে নিষেধ করেন। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(sl, SL) 


“তোমরা উলঙ্গ হওয়া থেকে বেঁচে থাক” **| 


চৌদ্দ, মুসিবতে আল্লাহর প্রতি সন্তুষ্টি জ্ঞাপনকে আল্লাহ পছন্দ 
করেন: 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
5 551 U3 | BL dl ol DA be oe sl3l be ON 
IS Ala sl esl als bs 29 lol a 


“নিশ্চয় বড় পুরঞ্কার বড় মুসিবতের বিনিময়ে প্রাপ্ত হয়। 
আর নিশ্চয় আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন 
তাদের উপর বিপদাপদ দেন, সুতরাং যে সন্তুষ্ট হবে, তার জন্য 


* তিরমিযী, হাদীস নং ২৮০০ । দুর্বল সনদে। 
83 


সন্তুষ্টি থাকবে, আর যে অসন্তুষ্টি প্রকাশ করবে, তার জন্য 
অসন্তুষ্টিই থাকবে |” 


মুসিবতে সন্তুষ্টচিত্ত থাকে এমন বান্দাকে আল্লাহ্‌ তা'আলা 
মহব্বত করেন, তাকে আল্লাহ্‌ তা'আলা বিভিন্ন ধরনের মুসিবত ও 
বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন; তখন সে ধৈর্য ধারণ করে ‘ইন্না 
লিল্লাহ’ পড়ে এবং আল্লাহর দরবারে মুসিবত ও পরীক্ষা অনুযায়ী 
সাওয়াবের আশা করে। আল্লাহ্‌ তা'আলা তাকে যে সব মুসিবতে 
আক্রান্ত করেন, তা সে মেনে নেয়। আর তখন তার বিপদের 
পরিমানে তার জন্য সন্তুষ্টি ও পরিপূর্ণ সওয়াব নির্ধারিত হবে। 
আর দুনিয়াতে মুমিনদের যে সব মুসিবত হয়ে থাকে, তা শুধু 
আল্লাহর অসন্তুষ্টির কারণে হয় না, বরং কোনো অন্যায়কে প্রতিহত 
হ্‌য়। 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


* তিরমিযী, হাদীস নং ২৩৯৬ । 
84 


by SE LS sls as dl EL YL SH are 2 bo) 
[Isl >] CUzl 
“কোন মুসলিম যখন কোনো কষ্টের মুখোমুখি হয়, তখন 


আল্লাহ্‌ তা'আলা তার গুনাহসমূহ এমনভাবে ঝেড়ে ফেলে দেন, 
যেমন গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়” **| 


এটি একটি গুরুত্বপূর্ণ সু-সংবাদ প্রতিটি মুমিনের জন্য। 
কারণ, অধিকাংশ মানুষ অসুস্থতা, পেরেশানি, দুশ্চিন্তা ইত্যাদিতে 
লিপ্ত থাকে। বিপদ-আপদ মানুষ থেকে কখনো পৃথক হয় না। 
[ফলে এ ধরনের সু-সংবাদ তাদের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ] 


আর মুসিবতের উপর ধৈর্য ধারণ করা, মুসিবতে আক্রান্ত 
হওয়ার প্রারম্ভেই করতে হয়। রাসুলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এ কথার প্রতি ইশারা করে বলেন, 


fl HN essallase sell 
“ধৈর্য তো আঘাতের প্রারম্ভেই” “| 


“4 বুখারী, হাদীস নং ৫৬৪৭; মুসলিম, হাদীস নং ২৫৭১। 
85 


এ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথার 
প্রতি ইশারা করেন, মানুষের জন্য কষ্টকর ধৈর্য এবং যে ধৈর্যের 
উপর তাকে অধিক সাওয়াব দেয়া হবে, তা হল, মুসিবত সংঘটিত 
হওয়ার শুরুতে ধৈর্য ধারণ করা এবং যখন হঠাৎ মুসিবতের খবর 
শোনে তখন ধৈর্য ধারণ করা। এ সময় যখন একজন মানুষ তা 
মেনে নেয় এবং ধৈর্য ধারণ করে, তখন প্রমাণিত হয়, লোকটির 
অন্তর মজবুত, ধৈর্যের স্থানে সে অটল ও অবিচল । কিন্তু যখন 
মুসিবতের উত্তেজনা কমে যায় এবং প্রশমিত হয়, তখন সবাই 
ধৈৰ্য ধারণ করে এবং এ ছাড়া আর কোনো উপায়ও থাকে না। 


একজন মানুষ এ দুনিয়াতে সব সময় বিপদ-আপদ, 
ফিতনা-ফাসাদ, পরীক্ষা-নিরীক্ষা ইত্যাদির সম্মুখীন হতেই থাকে। 

যেমন, আল্লাহ্‌ তা'আলা বলেন, 
[re es © S43 CG Es GL Ll SIG) 


থাকি এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে” । 


‘5 বুখারী, হাদীস নং ১৩০২; মুসলিম, হাদীস নং ৯২৬। 
86 


[সূরা আম্বিয়া, আয়াত: ৩৫] অর্থাৎ আল্লাহ বলেন, আমি তোমাদের 
পরীক্ষা করে থাকি, বলা-মুসিবত ও নেয়ামত, তোমাদের কষ্ট ও 
সুখ, রোগ ও সুস্থতা, ধন-সম্পদ ও অভাব ইত্যাদি দিয়ে। 
অনুরূপভাবে হালাল ও হারাম, আনুগত্য ও নাফরমানি, 
হেদায়াত ও গোমরাহি দিয়েও তোমাদের পরীক্ষা করা হয়। 


শুধু মুখে কালেমা উচ্চারণ করা দ্বারা একজন মানুষ 
ঈমানের মর্যাদায় পৌঁছুতে পারে না| বরং যে ঈমানের দাবি করে 
তাকে অবশ্যই পরীক্ষার মুখোমুখি হতে হবে। এ কথার সমর্থন 
হচ্ছে আল্লাহর বাণী: 


G5 3155 © SY Y 5 Go BA ERE Ol Bl Ea 
(© HI Sd isc ol BT SLD C5 or Gd 
[VY of 0S] 

“মানুষ কি মনে করে যে, আমরা ঈমান এনেছি’ বললেই 
তাদের ছেড়ে দেয়া হবে, আর তাদের পরীক্ষা করা হবে না। আর 


আমি তো তাদের পূর্বব্তীদের পরীক্ষা করেছি। ফলে আল্লাহ্‌ 


অবশ্যই জেনে নেবেন, কারা সত্য বলে এবং অবশ্যই জেনে 
87 


নেবেন, কারা মিথ্যাবাদী” [সূরা আনকাবুত, আয়াত: ২,৩] আল্লাহ্‌ 


আরও বলেন, 
[Y\:০2াৰ্ঘূ 


“আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি 
প্রকাশ করে দেই তোমাদের মধ্যে কারা জিহাদ-কারী ও 
ধৈৰ্যশীল”| [সূরা মুহাম্মদ, আয়াত: ৩১] 


পরীক্ষার কারণ সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন, 
[+ CUAL © IE Lisl dat SLA BL S50 BE SH} 


“যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি 
তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, কে তোমাদের মধ্যে 
আমলের দিক থেকে উত্তম” [সূরা মুলুক, আয়াত: ২] 


বিপদ-আপদের সম্মুখীন হওয়া আল্লাহর পক্ষ হতে বান্দার 
জন্য পরীক্ষা । বান্দা কি সন্তুষ্ট হয় নাকি অসন্তুষ্ট হয়, সে কি ধৈর্য 


88 


ধারণ করে, নাকি চিল্লা-পাল্লা করে, সে কি আল্লাহর শুকরিয়া 


আর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 
এবং আল্লাহর নিকট সাওয়াব ও বিনিময় প্রার্থনা করি এবং যে 
মুসিবতে নিপতিত হয়েছে তা থেকে উত্তম বিনিময় কামনা করি। 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


S30 £16 BB: ol be J Lr oS yl) 


Mee sd dhl als Vl dee as J sly Grmar B Boal 24 


“যখন কোন মুসলিম ভাই মুসিবতে আক্রান্ত হয়, তারপর 
সে আল্লাহ্‌ তা'আলা যা বলার নির্দেশ দিয়েছে, তা বলে, অর্থাৎ সে 
বলে, (১:৯, 4! ৬|, 4১ ৬1) ‘আমরা আল্লাহর জন্য এবং আল্লাহ্‌র 
দিকেই আমাদের প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! তুমি আমাকে 
আমার মুসিবতে সাওয়াব দান কর, আর আমার জন্য এর চেয়ে 
উত্তম বদলা দাও!’ তাহলে আল্লাহ্‌ তাআলা তাকে পূর্বের তুলনায় 
উত্তম প্রতিদান ও বদলা দান করবেন” | 

89 


অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 
শিখিয়ে দেন, আমরা যখন কোনো বিপদে আক্রান্ত লোক দেখি, 
তখন প্রথমে আল্লাহ্‌ তা'আলা আমাকে যে তা থেকে মুক্তি 
দিয়েছেন, তার উপর আল্লাহর প্রশংসা করি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


AS fe slay 2 INE Bile Sl ds al dls be Sh oh 
LS AAAI DAN ls ava d Noni HS 


যে ব্যক্তি কোনো আক্রান্ত ব্যক্তিকে দেখে এ দো'আ পাঠ 


করে, 


Jnss sls 4 AS doe Sls, 4 IGN SUC SM ds dl 


[অর্থ, সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি তোমাকে যে 
বিপদে আক্রান্ত করেছেন তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন 
এবং আমাকে তিনি তার মাখলুক থেকে অনেক মাখলুকের উপর 


90 


শ্রেষ্ঠত্ব দান করেছেন] তাকে এ মুসিবত কখনো স্পর্শ করবে 
না”“| [তিরমিযী] 


পনের: আল্লাহ্‌ তা'আলা আমলকে সুন্দরভাবে সম্পন্ন করাকে 
পছন্দ করেন: 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
EE) bas Bl lll 2 4 ds dhl ob 
“নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা একজন আমলকারী থেকে সুন্দর 
আমলকে পছন্দ করে যখন সে আমল করে”.“”| 


সুন্দর আমল হল, ইখলাস এবং তা ইনসাফের সাথে আদায় 
করা। আর আল্লাহ্‌ তা'আলা একজন আমলকারি যখন কোনো 
আমল করে, তখন সে যাতে সুন্দর আমল করে, তা তিনি পছন্দ 
করেন অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহর আমানতকে তার সামর্থ্য 


“ তিরমিযী, হাদীস নং ৩৪৩২। 


 ব্ৰাইহাকী, শুণআবুল ঈমান, ৭/২৩৪; হাদীস নং ৪৯৩২ ৷ [হাসান সনদে] 
91 


অনুযায়ী যথাস্থানে আদায় করে এবং আল্লাহর ইবাদত হতে বিমুখ 
হয় না, তাকে পছন্দ করেন। যেমন, আল্লাহ্‌ তা'আলা বলেন, 


53310 BL PE LSS oF EE VG Ess Le Y J) 
[rv AO 22; Sl ss LES G4 SE 


“সে সব লোক, যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় 
আল্লাহর যিকির, সালাত কায়েম করা ও যাকাত প্রদান করা থেকে 
বিরত রাখে না। তারা সেদিনকে ভয় করে, যেদিন অন্তর ও 
দৃষ্টিসমূহ উল্টে যাবে” । [সুরা নূর, আয়াত: ৩৭] 


এখানে আল্লাহ্‌ তা'আলা ব্যবসার কথা উল্লেখ করেছেন। 
কারণ, মানুষকে আল্লাহর ইবাদত থেকে বিরত রাখার যত 
উপকরণ আছে, তার মধ্যে ব্যবসাই হল সব চেয়ে বড় উপকরণ । 
আল্লাহর ইবাদতসমূহ থেকে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হল সালাত । 
এ কারণে আল্লাহ্‌ তা'আলা এসব লোকদের প্রশংসা করেন, 
যাদেরকে তাদের ব্যবসা-বাণিজ্য তাদের ইবাদত থেকে ফিরিয়ে 
রাখতে পারে না। নিঃসন্দেহে তারা ভালো কাজ করে এবং সুন্দর 


92 


আমল করে। তারা তাদের ব্যবসা-বাণিজ্য, ইবাদত-বন্দেগী ও 
সালাতের সময়ের মাঝে সমন্বয় সাধন করে থাকে। 


ষোল: আল্লাহর নিকট দুটি ফোটা ও দুটি চিহ্ন সমস্ত বস্তু হতে 
অধিক প্রিয়: 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


AMIS BED 0 ESD OSS cr Bld lg hh 
3 5 Al be SB HG OVNI Ll hl J SB Ge > 55, 


LSA ar > Dl 351 2 ben 


“দুটি ফোটা ও দুটি চিহ্ন থেকে অধিক প্রিয় কোনো বস্তু আল্লাহর 
নিকট নেই । এক- আল্লাহর ভয়ে নির্গত চোখের পানির ফোটা । 
দুই-আল্লাহ্‌র রাস্তায় প্রবাহিত রক্তের ফোটা । আর দুটি চিহ্ন; এক- 
আল্লাহর রাস্তায় আঘাতের চিহ্ন । দুই-আল্লাহর ফরযসমূহ থেকে 
কোনো ফরয আদায়ের চিহ্ন **|” [তিরমিযি] 


* তিরমিযী, হাদীস নং ১৬৬৯ । 
93 


আল্লাহর ভয়ে ও বড়ত্বের চিন্তায় যে চোখ থেকে অশ্রুর 
কোনো বস্তু নেই । এ দুটি চোখকে কখনোই জাহান্নামের আগুন 
স্পর্শ করবে না। 


বরং যে ব্যক্তি এ ধরনের চোখের অধিকারী হবে, যে চোখ 
ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, সেদিন তাকে আল্লাহর 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


co He hl SS Jz dE NL EY 2 dE SB dls ah 


Lod 3 else 


ছায়া দান করবেন। সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর 
কোনগণে ছায়া থাকবে না... তার মধ্যে এক ব্যক্তি সে, যে নির্জনে 


94 


আল্লাহর স্মরণ করে এবং তার চক্ষুদ্য় থেকে অশ্রু প্রবাহিত 
হয়৷” * [বুখারি] 


আল্লাহ্‌ তা'আলা যে সব নবীদের বিশেষ নেয়ামত দান 
করেন, তাদের প্রশংসা করে বলেন, তারা যখন আল্লাহর 
আয়াতসমূহ শোনেন, তখন তারা সেজদাবনত হন এবং কান্নাকাটি 
করেন। আল্লাহ্‌ তাআলা বলেন, 


[oA © EES; Le LS JET Lb LEE FS Hy 


“যখন তাদের কাছে পরম করুণাময়ের আয়াতসমূহ পাঠ 
করা হত, তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ত”| [সূরা 
মারিয়াম, আয়াত; ৫৮] 


ওমর রাদিয়াল্লাহ আনহু সূরা মারিয়াম তিলাওয়াত করেন, 
তারপর তিনি সেজদা করেন এবং বলেন, এ তো সেজদা, কান্না 
কোথায়? অর্থাৎ অশ্রু । 


* বুখারী, হাদীস নং ৬৬০ । 
95 


আল্লাহ্‌ তা'আলা যাদের ইলম দান করেছেন তাদের প্রশংসা 
করেন, তাদের নিকট যখন আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা 
হয়, তখন তারা কান্না-কাটি করে৷ আল্লাহ্‌ তা'আলা বলেন, 


[V9 LN ® EES BI 5 BSG IES S555) 


“আর তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের 
বিনয় বৃদ্ধি করে” [সুরা ইসরা, আয়াত: ১০৯] 


অনুরূপভাবে আল্লাহর ফরযসমূহ আদায়ে যে চিহ্ন পড়ে তার 
চেয়ে অধিক প্রিয় বস্তু আল্লাহর নিকট আর কিছুই হতে পারে না। 
যেমন, এঁ ব্যক্তি যে ফরযসমূহ আদায়, তার বাস্তবায়ন করা ও 
তার জন্য চেষ্টা করতে নিজেকে অনেক কষ্ট দেয়। যেমন শীতের 
দিনে অজুর পানি ব্যবহার করার কারণে পা ফেটে যাওয়া, 
রোজাদারের মুখের দুর্গন্ধ, জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে 
বা হজের উদ্দেশ্যে হাটার কারণে পায়ে ধূলা-বালির চিহ্ন পড়ে 
যাওয়া ইত্যাদি৷ 


96 


dail J AS Ul as 2 5531 UG cb) cp alc 
BS S78) dy 5 “ls hl bo Bld Cams 


Lod 51 Ul fe dl as > A J 


উবায়া ইবন রেফায়া রাদিয়াল্লসাহ আনহু থেকে বর্ণিত, তিনি 
বলেন, “আমি জুমার সালাত আদায়ের জন্য যাচ্ছিলাম, পথিমধ্যে 
আমার সাথে আবু আব্বাসের দেখা হল, তখন তিনি আমাকে 
বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে 
শুনেছি, তিনি বলেন, আল্লাহর রাস্তায় যার পা দুটি ময়লাযুক্ত হল, 
আল্লাহ্‌ তা'আলা জাহান্নামের জন্য তাকে নিষিদ্ধ করে 
দিল” ”*|[বুখারি] এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এর বাণী: ॥4৷ }= ৩ দ্বারা উদ্দেশ্য হল, যাবতীয় ইবাদত 


এ হল, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল সমূহের বর্ণনা 
যেগুলোকে একত্র করা আমার জন্য এ কিতাবে সহজ হয়েছে। 
অন্যথায় নেক আমলসমূহ যেগুলোর বিশেষ ফযিলত রয়েছে ও 
আল্লাহর নিকট প্রিয়, তার সংখ্যা এত বেশি যেগুলোর আলোচনা 


% বুখারী, হাদীস নং ৯০৭ । 
97 


করে শেষ করা এখানে সম্ভব নয়। আমরা আল্লাহ রাব্বুল 
আলামীনের নিকট প্রার্থনা করি আল্লাহ্‌ তা'আলা যেন আমাদের 
আল্লাহর নিকট যে আমলগুলো অধিক প্রিয় ও পছন্দনীয়, সেগুলো 
করার তাওফিক দান করেন এবং আমাদের জন্য তার সন্তুষ্টি 
অর্জনের পথ সুগম করেন। আর আমাদের শেষ পরিণতি যে তার 
সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সমাপ্ত করেন। আমীন!! 


xl dh ad, 


98 


